IslamHouse.-" =———————————————— 1436 


মুমিন নারীদের বিশেষ 
বিধান 


Sli 2 PE fe Slams 


< J2> 
2 


ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান 
WR 


অনুবাদক: সানাউল্লাহ নজির আহমদ 
সম্পাদক: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


https://archive.org/details/@salim_molla 


IslamHouse.-" =—————————————— 1436 


ai 5 do DS 
lish 
+ 
WOR 


i 
L 


7 


প্রথম পরিচ্ছেদ: সাধারণ বিধান 


ইসলাম পূর্ব নারীর মর্যাদা 


ইসলামে নারীর মর্যাদা 


ইসলামের শত্রু ও তার দোসররা নারীর ইজ্জত হরণ করে কী চায়? 


কতিপয় শর্ত সাপেক্ষে ঘরের বাইরে নারীর কাজ করা বৈধ 


দ্বিতীয় পরিচ্ছেদ: নারীর শারীরিক সৌন্দর্য গ্রহণ করার বিধান 


নারীরা তাদের শরীর ও নারীত্বের সাথে মুনাসিব সৌন্দর্য গ্রহণ করবে 


VT DLE OG HL VY 


নারীর মাথার চুল, চোখের ভ্রু, খেজাব ও রঙ ব্যবহার করার বিধান 


তৃতীয় পরিচ্ছেদ: হায়েয, ইস্তেহাযাহ ও নিফাস সংক্রান্ত বিধান 


হায়েযের সংজ্ঞা 


হায়েযের বিধান 


হায়েয শেষে খতুমতী নারীর করণীয় 


দ্বিতীয়ত: ইস্তেহাযাহ্‌ 


ইস্তেহাযার হুকুম 


তৃতীয়ত: নিফাস 


নিফাসের সংজ্ঞা ও সময় 


নিফাস সংক্রান্ত বিধান 


চল্লিশ দিনের পূর্বে যখন নিফাসের রক্ত বন্ধ হয় 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ২০ 


চতুৰ্থ পরিচ্ছেদ: পোশাক ও পর্দা সংক্রান্ত বিধান 

প্রথমত: মুসলিম নারীর শর'ঈ পোশাক 

দ্বিতীয়ত: পর্দার অর্থ, দলীল ও উপকারিতা 

পঞ্চম পরিচ্ছেদ: নারীদের সালাত সংক্রান্ত বিশেষ হুকুম 
নারীদের সালাতে আযান ও ইকামত নেই 

সালাতের সময় নারীর চেহারা ব্যতীত পূর্ণ শরীর সতর 
নারীদের মসজিদে সালাত আদায়ের জন্য ঘর থেকে বের হওয়া বৈধ 
ষষ্ঠ পরিচ্ছেদ: জানাযা সংক্রান্ত নারীদের বিশেষ বিধান 

মৃত নারীকে গোসল দেওয়ার দায়িত্ব নারীর গ্রহণ করা ওয়াজিব 
পাঁচটি কাপড়ে নারীদের কাফন দেওয়া মুস্তাহাব 

মৃত নারীর চুলের ব্যাপারে করণীয় 

নারীদের জানাযার পশ্চাতে চলার বিধান 

মাতম করা হারাম 

সপ্তম পরিচ্ছেদ: সিয়াম সংক্রান্ত নারীদের বিধান 

কার ওপর রমযান ওয়াজিব? 

বিশেষ কিছু অপারগতার কারণে রমযানে নারীর পানাহার করা বৈধ 
কয়েকটি জ্ঞাতব্য 

অষ্টম পরিচ্ছেদ: হজ ও উমরায় নারীর বিশেষ বিধান 

হজ সংক্রান্ত নারীর বিশেষ বিধান 

মুহরিম 

নারীর পক্ষে কারো প্রতিনিধি হয়ে হজ ও উমরা করা দুরন্ত 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 


৬৬ 


৬৭ 


হজের সফরে নারীর খতু বা নিফাস হলে সফর অব্যাহত রাখবে 

ইহরাম অবস্থায় নারীর পোশাক 

তাওয়াফের সময় নারীর পরিপূর্ণ পর্দা করা ওয়াজিব 

নারীর তাওয়াফ ও সাঈ পুরোটাই হাঁটা 

ঝতুমতী নারীর পবিত্র হওয়ার পূর্ব পর্যন্ত করণীয় ও বর্জনীয় 

জ্ঞাতব্য 

নারীদের দুর্বলদের সাথে মুযদালিফা ত্যাগ করা বৈধ চাঁদ অদৃশ্য হলে 
নারী হজ ও উমরায় আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ মাথার চুল ছোট করবে 
খতুমতী নারী জামরাহ আকাবায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথার চুল ছোট করলে 
ইহ্রাম থেকে হালাল হবে 

তাওয়াফে ইফাদার পর ঝতুমতী হলে বিদায়ী তাওয়াফ রহিত হয় 

নারীর জন্য মসজিদে নাওয়াওয়ী যিয়ারত করা মুস্তাহাব 

নবম পরিচ্ছেদ: বিয়ে ও তালাক সংক্রান্ত 

বিয়ের ক্ষেত্রে নারীর অনুমতি গ্রহণ করা 

নারীর বিয়েতে অভিভাবক শর্ত ও তার হিকমত 

নারীর স্বামীর আনুগত্য করা ওয়াজিব, অবাধ্য হওয়া হারাম 

প্রশ্ন: যদি নারী স্বামীর মধ্যে তার প্রতি আগ্রহ না দেখে; কিন্তু সে তার সাথে 
থাকতে চায়, তাহলে কী করবে? 

প্রশ্ন: নারী যদি স্বামীকে অপছন্দ করে ও তার সংসার করতে না চায় কী 
করবে? 

প্রশ্ন: কোনো কারণ ছাড়া তালাক তলবকারী নারীর শাস্তি কী? 
ইদ্দত চার প্রকার 


IslamHouse com 


১১৩০ 


মুমিন নারীদের বিশেষ বিধান ০৪০ 


৭১ 
৭২ 
৭৩ 
৭8 
৭৫ 
৭৬ 


৮৩ 


৮৪ 


৮৫ 
৮৬ 


প্রথম প্রকার: গর্ভবতীর ইদ্দত 

দ্বিতীয় প্রকার: ঝতু হয় তালাক প্রাপ্তা নারীর ইদ্দত 

তৃতীয় প্রকার: খতু হয় না তালাক প্রাপ্তা নারীর ইদ্দত 

চতুৰ্থ প্রকার: স্বামী-মৃত বা বিধবা নারীর ইদ্দত 

ইদ্দত পালনকারী নারীর জন্য যা হারাম 

ইদ্দত পালনকারী নারীকে বিয়ের প্রস্তাব দেওয়ার হুকুম 

দু'টি জ্ঞাতব্য 

বিধবা নারীর ইদ্দতে পাঁচটি বস্তু হারাম, যার আরবি নাম হিদাদ 

দশম পরিচ্ছেদ: নারীর সম্মান ও পবিত্রতা রক্ষাকারী বিধান 

লজ্জাস্থান হিফাযত ও চোখ অবনত রাখার ক্ষেত্রে নারীও পুরুষের ন্যায় আদিষ্ট 
লজ্জাস্থান হিফাযত করার অংশ: 

গান-বাদ্য না শোনা 

লজ্জাস্থান হিফাযত করার অংশ: 

মাহরাম ব্যতীত নারীর সফর না করা 

লজ্জাস্থান হিফাযত করার অংশ; 

নারী এমন পুরুষের সাথে নির্জন সাক্ষাত করবে না, যে তার মাহরাম নয় 
পরিসমাপ্তি: নারীর পর-পুরুষের সাথে সাক্ষাত করা হারাম 


a 


সবশেষ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৫০% 


#— 
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পরিকল্পনা করেন ও সঠিক 
পথের হিদায়াত দেন এবং মাতৃগর্ভে নিক্ষিপ্ত শুক্র বিন্দু থেকে নারী-পুরুষ যুগল 
সৃষ্টি করেন । আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক্ক ইলাহ 
নেই, তার কোনো শরীক নেই ৷ সূচনা ও সমাপ্তিতে তার জন্যই সকল প্রশংসা । 
আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল । তাকে যখন 
আসমানে নিয়ে যাওয়া হয় তিনি স্বীয় রবের বড় বড় অনেক নিদর্শন প্রত্যক্ষ 
করেন সালাত ও সালাম প্রেরিত হোক বিশেষ গুণ ও বৈশিষ্ট্যের ধারক তার 
পরিবার ও সাহাবীগণের ওপর । 
অতঃপর... নারীদের প্রকৃত মর্যাদা প্রদানকারী দীন একমাত্র ইসলাম । 
ইসলাম তাদের অনেক বিষয়কে বিশেষ গুরুত্বসহ গ্রহণ করেছে। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো শুধু নারীদের উদ্দেশ্য করেই উপদেশ 
প্রদান করতেন । ‘আরাফার ময়দানে তিনি নারীদের ওপর পুরল্ষদের হিতাকাঙ্কষী 
হতে বলেন, যা প্রমাণ করে নারীরা বিশেষ যত্নের দাবিদার । বিশেষভাবে 
বর্তমানে যখন মুসলিম নারীদের সম্মান হরণ ও মর্যাদাপূর্ণ স্থান থেকে বিচ্যুত 
করার নিমিত্তে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব, তাদের 
সচেতন করা ও তাদের সামনে মুক্তির নির্দেশনা স্পষ্ট করার বিকল্প নেই । 
বক্ষ্যমাণ গ্রন্থ মুসলিম নারীদের সামনে সে নির্দেশনা স্পষ্ট করবে আমাদের 
দৃঢ় বিশ্বাস ৷ গ্রন্থখানা ক্ষুদ্র প্রয়াস ও দুর্বল ব্যক্তির পক্ষ থেকে সামান্য প্রচেষ্টা 
মাত্র, আল্লাহ স্বীয় কুদরত মোতাবেক তার দ্বারা মুসলিম উম্মাহর কল্যাণ সাধন 
করবেন একান্ত আশা । এ ময়দানে এটিই প্রথম পদক্ষেপ, আশা করা যায় 
পরবর্তীতে আরো ব্যাপক ও বৃহৎ পদক্ষেপ করা হবে, যা হবে আরো সুন্দর ও 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৬০ 


আরো পরিপূর্ণ । আমি এখানে যা পেশ করছি তার পরিচ্ছেদসমূহ নিম্নরূপ: 
১. প্রথম পরিচ্ছেদ: সাধারণ বিধান। 
২. দ্বিতীয় পরিচ্ছেদ: নারীর শারীরিক সাজ-সজ্জা সংক্রান্ত বিধান । 
৩. তৃতীয় পরিচ্ছেদ: হায়েয, ইস্তেহাযাহ ও নিফাস সংক্রান্ত বিধান । 
8. চতুৰ্থ পরিচ্ছেদ: পোশাক ও পর্দা সংক্রান্ত বিধান। 
৫. পঞ্চম পরিচ্ছেদ: নারীর সালাত সংক্রান্ত বিধান । 
৬. ষষ্ঠ পরিচ্ছেদ: নারীর জানাযাহ সংক্রান্ত বিধান । 
৭. সপ্তম পরিচ্ছেদ: নারীর সিয়াম সংক্রান্ত বিধান । 
৮. অষ্টম পরিচ্ছেদ: নারীর হজ ও উমরাহ সংক্রান্ত বিধান । 
৯. নবম পরিচ্ছেদ; দাম্পত্য জীবন ও বিচ্ছেদ সংক্রান্ত বিধান । 
১০. দশম পরিচ্ছেদ: নারীর সম্মান ও পবিত্রতা রক্ষা সংক্রান্ত বিধান। 


লেখক 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান নট 


প্রথম পরিচ্ছেদ: সাধারণ বিধান 
১. ইসলাম-পূর্ব নারীর মর্যাদা: 
ইসলাম-পূর্ব যুগ দ্বারা উদ্দেশ্য জাহেলী যুগ, যা বিশেষভাবে আরববাসী এবং 
সাধারণভাবে পুরো জগতবাসী যাপন করছিল, কারণ সেটা ছিল রাসূলদের 
বিরতি ও পূর্বের হিদায়াত বিস্মৃতির যুগ ৷ হাদীসের ভাষা মতে “আল্লাহ তাদের 
দিকে দৃষ্টি দিলেন এবং আরব ও অনারব সবার ওপর তিনি গোস্বা করলেন, 
তবে অবশিষ্ট কতক আহলে কিতাব ব্যতীত”।' এ সময় নারীরা বেশির ভাগ 
ক্ষেত্রে ও সাধারণভাবে খুব কঠিন অবস্থার সম্মুখীন ছিল। বিশেষত আরব 
সমাজে । আরবরা কন্যা সন্তানের জন্মকে অপছন্দ করত ৷ তাদের কেউ মেয়েকে 
জ্যান্ত দাফন করত যেন মাটির নিচে তার মৃত্যু ঘটে । আবার কেউ অসম্মান ও 
লাঞ্ছনার জীবন-যাপনে মেয়েকে বাধ্য করত আল্লাহ তাআলা বলেন: 
bs 2 BE Se SH © L08S 55 By 235 IE FT A358 GY 
oA: PIM SSE UI J TGA oh Ailes HH 
[oa 
“আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হত, তখন তার 
চেহারা কালো হয়ে যায়, আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত । তাকে যে সংবাদ 
দেওয়া হয়েছে সে দুঃখে সে কওম থেকে আত্মগোপন করে। অপমান সত্বেও 
কি একে রেখে দেবে, না মাটিতে পুঁতে ফেলবে? জেনে রাখ, তারা যা ফয়সালা 
করে তা কতই না মন্দ”! [সূরা আন-নাহল, আয়াত: (৫৮-৫৯] 
অন্যত্ৰ তিনি বলেন: 
[4 ARSIMO LE SS Gh © AL B25 SY 
“আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে, কী অপরাধে তাকে 
হত্যা করা হয়েছে”? [সূরা আত-তাকওয়ীর, আয়াত: ৮-৯] 


' সহীহ মুসলিম, হাদীস নং ২৮৬৭/৫১১৩ 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 


১৩১৮০ 


“‘মাওউদাতু’ সে মেয়েকে বলা হয়, যাকে জীবিত দাফন করা হয় যেন মাটির 
নীচে মারা যায়। কোনো কন্যা যদিও জ্যান্ত দাফন থেকে নিষ্কৃতি পেত, কিন্তু 
লাঞ্চনার জীবন থেকে মুক্তি পেত না। নারীর ঘনিষ্ঠ আত্মীয়ের সম্পদ যদিও 
প্রচুর হত, কিন্তু তার মৃত্যুর পর নারী কখনো মিরাসের অধিকারী হত না, যদিও 
সে হত অভাবী ও খুব সংকটাপন্ন! কারণ তাদের নিকট পুরুষদের জন্য মিরাস 
খাস ছিল, নারীদের তাতে কোনো অংশ ছিল না, বরং নারীরা মৃত স্বামীর 
সম্পদের ন্যায় মিরাসে পরিণত হত । ফলশ্রুতিতে এক পুরুষের অধীন অনেক 
নারী আবদ্ধ হত, যার নির্ধারিত কোনো সংখ্যা ছিল না। একাধিক সপত্নী বা 
সতীন থাকার কারণে নারীরা যে সংকীৰ্ণতা, যুলম ও কোণঠাসা অবস্থার 
সম্মুখীন হত -সেটাও তাদের অনেকের নিকট বিবেচ্য ছিল না। 
২. ইসলামে নারীর মর্যাদা: 
ইসলাম এসে নারীর ওপর থেকে এসব যুলম দুরীভূত করেছে, তাকে ফিরিয়ে 
দিয়েছে পুরুষদের ন্যায় মনুষ্য অধিকার। আল্লাহ তা'আলা বলেন: 
Drill (El FS 4 A 6 a ly 
থেকে” । [সূরা আল-হুজুরাত, আয়াত: ১৩] 
এখানে আল্লাহ বলেছেন যে, মানব সৃষ্টির শুরু থেকে নারী পুরুষের সঙ্গী, যেমন 
সে পুরুষের সঙ্গী নেকি প্রাপ্তি ও শাস্তির ক্ষেত্রে । আল্লাহ তা'আলা বলেন: 
EES KE TE ASS B54 385 BG KE 3 CS ot 57) 
[Av JO Sh KG oS 
“যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমরা তাকে 
পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমরা 
তাদেরকে উত্তম প্রতিদান দেব” । [সুরা আন-নাহাল, আয়াত: ৯৭] 
অপর আয়াতে তিনি বলেন: 
ve tN (es SSE ll Saal HM iy 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১৯০ 


“যাতে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও 
মুশরিক নারীদের ‘আযাব দেন । আর মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করে 
দেন৷ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু” ৷ [সূরা আল-আহ্যাব, আয়াত: 
৭৩] 
আল্লাহ তা‘আলা মৃত ব্যক্তির সম্পদের ন্যায় নারীকে পরিত্যক্ত মিরাস গণ্য করা 
হারাম করেন। যেমন তিনি বলেন: 
STAVE EEE Abt ES J Mlb sles 
“হে মুমিনগণ, তোমাদের জন্য হালাল নয় যে, তোমরা জোর করে নারীদের 
ওয়ারিশ হবে” ৷ [সূরা আন-নিসা, আয়াত: ১৯] 
এভাবে ইসলাম নারীর ব্যক্তি স্বাধীনতা পুনরুদ্ধার করে তাকে ওয়ারিশ ঘোষণা 
দেয়। কারণ, সে পরিত্যক্ত সম্পদ নয়। মৃত নিকট আত্মীয়ের পরিত্যক্ত সম্পদ 
থেকে মিরাসের হক প্রদান করে তাকে। আল্লাহ তা'আলা বলেন: 
SUIT DEE ELLA HSE AIL 
[VL (OB Cs BS Fe BC 
“পুরুষদের জন্য মাতা পিতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে 
একটি অংশ রয়েছে। আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকট 
আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ, তা কম হোক বা বেশি 
হোক, নির্ধারিত হারে” [সূরা আন-নিসা, আয়াত: ৭] 
অপর আয়াতে তিনি বলেন; 
DSS ST SIL So OG LSS Ys Je EUG Heine 
LL ALN CTI EE BL IFC 
“আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদেরকে ক্ষেত্রে নির্দেশ দিচ্ছেন, এক 
ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ । তবে যদি তারা দুইয়ের অধিক 
মেয়ে হয়, তাহলে তাদের জন্য হবে, যা সে রেখে গছে তার তিন ভাগের দুই 
ভাগ, আর যদি একজন মেয়ে হয় তখন তার জন্য অর্ধেক ...”। [সূরা আন- 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩১০ 


নিসা, আয়াত: ১১] 
এভাবে আল্লাহ একজন নারীকে মা, মেয়ে, বোন ও স্ত্রী হিসেবে মিরাস দান 
করেন। 
হচ্ছে নারীদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা ও তাদের সাথে প্রচলিত রেওয়াজ 
মোতাবেক আচরণ করতে হবে। তিনি বলেন; 
[a LN (S20 S265) 
“আর তাদের সাথে সন্ভাবে আচরণ কর” । [সুরা আন-নিসা, আয়াত: ১৯] 
অধিকন্তু নারীর জন্য পুরুষের ওপর দেন-মোহর অবধারিত করে তাকে তা 
পরিপূর্ণ প্রদান করার নির্দেশ দেন, তবে নারী যদি স্বেচ্ছায় ও পূর্ণ সন্তষ্টিতে 
কিছু হক ত্যাগ করে সেটা পুরুষের জন্য বৈধ ৷ তিনি বলেন: 
SEAL SCNN Nh Bl SEE ean 
[Lt : Ll 
“আর তোমরা নারীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মোহর দিয়ে দাও, অতঃপর যদি 
তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা 
সানন্দে তৃপ্তিসহ খাও” । [সূরা আন-নিসা, আয়াত: ৪] 
ইসলাম নারীকে তার স্বামীর ঘরে আদেশ ও নিষেধকারী জিম্মাদার এবং স্বীয় 
সন্তানের ওপর কর্তৃত্বকারী অভিভাবক বানিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 
5 SE DLs G35 3 Ske Bly 
“নারী তার স্বামীর ঘরে জিম্মাদার এবং তার জিম্মাদারি সম্পর্কে তাকে জিজ্ঞাসা 
করা হবে” ।' 


' সহীহ বুখারী, হাদীস নং ৮৫৩; সহীহ মুসলিম, হাদীস নং ১৮২৯; তিরমিযী, হাদীস নং 
১৭০৫, আবু দাউদ, হাদীস নং ২৯২৮, আহমদ: (২/১২১) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩১১ 


রেওয়াজ মোতাবেক নারীর খরচ ও পোশাক-পরিচ্ছদ প্রদান করা স্বামীর ওপর 
ওয়াজিব করেছেন। 
৩. ইসলামের শত্রু ও তার দোসররা নারীর ইজ্জত-সম্মান হরণ করে কী চায়? 
সন্দেহ নেই, ইসলামের শত্রু বরং মানব জাতির শত্রু কাফির, মুনাফিক ও 
যাদের অন্তরে ব্যাধি রয়েছে, ইসলাম কর্তৃক প্রদত্ত নারীর ইজ্জত, সম্মান ও 
নিরাপত্তা তাদেরকে ক্ষেপিয়ে তুলেছে। কারণ এসব কাফির ও মুনাফিকরা চায় 
নারীরা দুর্বল ঈমান ও প্রবৃত্তির অনুসারীদের শিকার করা বস্তু ও ধ্বং 
হাতিয়ার হোক আর তাদের সমাজের নারীদের থেকে তারা নিজেরা প্রবৃত্তি পূর্ণ 
করে নিয়েছে সন্দেহ নেই । আল্লাহ তাআলা বলেন: 

[tv sll (Cb SGU Of Sl G4 Sl 135) 
“আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে, তোমরা প্রবলভাবে (সত্য 
থেকে) বিচ্যুত হও” । [সূরা আন-নিসা, আয়াত: ২৭] 
বস্তুত যেসব মুসলিমদের অন্তরে রোগ ও ব্যাধি রয়েছে, তারা চায় নারীরা 
তাদের প্রবৃত্তি পূরণ ও শয়তানি কর্ম-কাণ্ডে সন্তাপণ্য হোক । তাদের সামনে 
উনুক্ত পণ্য হয়ে থাক, যেন তার সোন্দর্য দেখে তারা মুগ্ধ হয় অথবা তার থেকে 
আরো ঘৃণিত উদ্দেশ্য হাসিল করতে সক্ষম হয়। এ জন্য তারা প্রলুক্ধ করে যেন 
কাজের জন্য নারী ঘর থেকে বের হয় ও তাদের পাশা-পাশি কাজ করে অথবা 
নার্স সেজে পুরুষদের সেবা দেয় অথবা বিমান বালা হয় অথবা সহশিক্ষায় ছাত্রী 
কিংবা শিক্ষিকা হয়। অথবা সিনেমায় অভিনেত্রী ও গায়িকা হয় অথবা বিভিন্ন 
মিডিয়ার বিজ্ঞাপনে মডেল হয় । উন্ুক্ত ঘোরাফেরা এবং কণ্ঠ ও সৌন্দর্য প্রদর্শন 
করে ফেতনার জন্ম দেয় ৷ ম্যাগাজিনগুলো অধিক প্রচার ও বাজার হাসিল করার 
উদ্দেশ্যে উলঙ্গ-আবেদনময়ী নারীদের অস্ত্র হিসেবে ব্যবহার করে। কতক অসাধু 
ব্যবসায়ী তাদের পণ্য প্রচারের জন্য এসব ছবিকে হাতিয়ার হিসেবে নিয়েছে, 
তাদের উৎপাদিত পণ্য ও শো-রোমসমূহে এসব ছবি তারা সাঁটিয়ে দেয়। এ 
জাতীয় পদক্ষেপ ও কর্মকাণ্ডের কারণে অধিকাংশ নারী তাদের ঘরের প্রকৃত 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান চক 
দায়িত্ব ত্যাগ করেছে, যে কারণে তাদের স্বামীরা ঘর গুছানো ও সন্তান লালন- 
পালন করার জন্য বাধ্য হয়ে বাহির থেকে খাদ্দামাহ ও সেবিকা ভাড়া করছে, 
যা অনেক ফিতনা ও অনিষ্টের জন্ম দিচ্ছে দিন দিন। 

8. কতিপয় শর্ত সাপেক্ষে ঘরের বাইরে নারীর কাজ করা বৈধ: 

১. নারী যদি কাজের মুখাপেক্ষী হয় অথবা সমাজ তার সেবার প্রয়োজন 
বোধ করে এবং তার সেবা দানকারী বিকল্প কোনো পুরুষ না পাওয়া যায়। 

২. নারীর মূল দায়িত্ব বাড়ির কাজ শেষে অন্য কাজ করা । 

৩, নারীদের পরিবেশে কাজ করা, যেমন পুরুষ থেকে পৃথক পরিবেশে 
নারীদের শিক্ষা দান করা অথবা নারীদের সেবা ও চিকিৎসা প্রদান করা। এ 
তিনটি শর্তে নারীর পক্ষে ঘরের বাইরে কাজ করা বৈধ। 

8. অনুরূপ নারীর পক্ষে দীনি ইলম শিখা ও শিখানো দোষ নয় বরং 
জরর, তবে নারীদের পরিবেশে হতে হবে অনুরূপ মসজিদ ও মসজিদের 
মতো পরিবেশে ধর্মীয় মজলিসে অংশ গ্রহণ করা তার পক্ষে দোষণীয় নয়। 
অবশ্যই পুরুষ থেকে পৃথক ও পর্দানশীন থাকা জরুরি, যেভাবে ইসলামের শুরু 
যুগে নারীরা কাজ আঞ্জাম দিত, দীন শিক্ষা করত ও মসজিদে হাজির হত। 


—_—_—_—_—_—_—_—_— ISlamHouse." — 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩১৩ 


দ্বিতীয় পরিচ্ছেদ 
১. নারীরা তাদের শরীর ও নারীত্বের সাথে উপযোগী সোন্দর্য গ্রহণ করবে: 
যেমন, নখ কাটা বরং নিয়মিত নখ কাটা সকল আহলে ইলমের একমত্যে 
বিশুদ্ধ সুন্নত এবং হাদীসে বর্ণিত মনুষ্য স্বভাবের দাবি এটিই। অধিকন্তু নখ 
কাটা সৌন্দর্য ও পরিচ্ছন্নতা এবং নখ না-কাটা বিকৃতি ও হিংস্র প্রাণীর সাথে 
সামঞ্জস্যপূর্ণ। অনেক সময় লম্বা নখের অভ্যন্তরে ময়লা জমে তাই সেখানে পানি 
পৌঁছায় না। কতক মুসলিম নারী কাফেরদের অনুকরণ ও সুন্নত না-জানার 
কারণে নখ লম্বা রাখার অভ্যাস গড়ে তুলেছে যা অবশ্যই পরিত্যাজ্য। 
নারীর বগল ও নাভির নিচের পশম দূর করা সুন্নত। কারণ, হাদীসে তার 
নির্দেশ রয়েছে, এতেই তাদের সৌন্দর্য । তবে উত্তম হচ্ছে প্রতি সপ্তাহ পরিচ্ছন্ন 
হওয়া, অন্যথায় চল্লিশ দিনের ভেতর অবশ্যই পরিচ্ছন্ন হওয়া । 
২. নারীর মাথার চুল, চোখের ভ্রু, খেযাব ও রঙ ব্যবহার করার বিধান: 
ক. মুসলিম নারীর মাথার চুল বড় করা ইসলামের দাবি, বিনা প্রয়োজনে মাথা 
মুণ্ডন করা হারাম । 
সৌদি আরবের মুফতি শাইখ মুহাম্মাদ ইবন ইবরাহীম রহ. বলেন: “নারীর চুল 
কাটা বৈধ নয়। কারণ, আলী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে ইমাম নাসাঈ স্বীয় সুনান 
গ্রন্থে, উসমান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে ইমাম বাযযার স্বীয় মুসনাদ গ্রন্থে এবং 
ইকরিমাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে ইবন জারির তাবারি স্বীয় তাফসীর গ্রন্থে 
বৰ্ণনা করেন: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মাথা মুণ্ডন করতে 
নিষেধ করেছেন” ৷' নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞার অর্থ 
হারাম, যদি তার বিপরীত দলীল না থাকে। 
মোল্লা আলী ক্বারী মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ ‘মিরকাত’-এ বলেন: “নারীর মাথা 


দর্তরমিষি: (৯১৪), নাসাঈ, হাদীস নং৫০৪৯) 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯০১৪ 


মুগুনের ওপর নিষেধাজ্ঞার কারণ: পুরুষের পুরুষত্ব ও সৌন্দর্যের জন্য দাঁড়ি 
যেরূপ নারীর নারীত্ব ও সৌন্দর্যের জন্য চুল/মাথার বেণী সেরূপ” ৷! 
মাথার চুল কাঁটা যদি সোন্দর্য ছাড়া কোনো প্রয়োজনে হয়, যেমন চুল বহন করা 
কঠিন ঠেকে অথবা বেশি বড় হওয়ার কারণে পরিচর্যা করা কষ্টকর হয়, তাহলে 
প্রয়োজন মোতাবেক কাটা সমস্যা নয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের মৃত্যুর পর তার কতক স্ত্রী চূল ছোট করতেন । কারণ, তার মৃত্যুর 
পর তারা সৌন্দর্য পরিহার করতেন, তাই চুল বড় রাখা তাদের প্রয়োজন ছিল 
না। 
নারীর চুল কাটার উদ্দেশ্য যদি হয় কাফির ও ফাসিক নারী বা পুরুষদের সাথে 
সামঞ্জস্য গ্রহণ করা, তাহলে নিঃসন্দেহে তা হারাম । কারণ, কাফিরদের 
সামঞ্জস্য গহণ না করাই ইসলামের সাধারণ নির্দেশ। অনুরূপ নারীদের জন্য 
পুরুষদের সামঞ্জস্য গহণ করা হারাম, যদি সৌন্দর্যের উদ্দেশ্য গ্রহণ করা হয় 
তবুও হারাম। 
আমাদের শাইখ মুহাম্মাদ আমীন শানকিতি রহ. ‘আদওয়াউল বায়ান’ গ্রন্থে 
বলেন: “অনেক দেশে নারীরা মাথার কাছ থেকে চুল কাঁটার যে অভ্যাস গড়ে 
নিয়েছে -তা পশ্চিমা ও ইউরোপীয় রীতি । এ স্বভাব ইসলাম ও ইসলাম পূর্ব 
যুগে আরবদের নারীদের ছিল না৷ উম্মতের মাঝে ধর্মীয়, চারিত্রিক ও বৈশিষ্ট্য 
সেসব বিকৃতি ও পদস্বথলন মহামারির আকার ধারণ করেছে এটা তারই অংশ । 
অতঃপর তিনি নিম্নোক্ত হাদীস সম্পর্কে বলেন: 
GBS = > 4 0 Ob is le Dl be al Tl oh 

“নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কানের লতি পর্যন্ত তাদের 

মাথার চুল কর্তন করতেন” ।* এরূপ করেছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি 


' মাজমুউল ফতোয়া শাইখ ইবরাহীম ইবন মুহাম্মাদ: (২/৪৯) 
* সহীহ মুসলিম, হাদীস নং ৩২০ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩১৫ 


ওয়াসাল্লামের মৃত্যুর পর, তার জীবিতাবস্থায় তারা সৌন্দর্য গ্রহণ করতেন, যার 
অন্যতম অংশ ছিল চুল ৷ কিন্তু তার মৃত্যুর পর তাদের জন্য বিশেষ বিধান হয়, 
যে বিধানে পৃথিবীর কোনো নারী তাদের শরীক নয়। সেটা হচ্ছে বিবাহের আশা 
তাদের একেবারেই ত্যাগ করা । এমনভাবে ত্যাগ করা যে, কোনো অবস্থায় 
বিবাহ সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তারা 
আমৃত্যু ইদ্দত পালনকারী নারীর মত ছিলেন। ইদ্দত পালনকারী নারীর মতো 
তাদের পক্ষে বিবাহ করা বৈধ ছিল না৷ আল্লাহ তা'আলা বলেন: 
RLY Na ED BSE DB MLS LIE HS) 
Lor iol NI be dl ice 
“আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা 
কখনো তোমাদের জন্য সঙ্গত নয়। নিশ্চয় এটি আল্লাহর কাছে গুরুতর পাপ” । 
[সূরা আল-আহযাব, আয়াত: ৫৩] 
অতএব, একেবারে পুরুষদের সঙ্ঘ থেকে নিরাশ হওয়ার ফলে সৌন্দর্য গ্রহণ 
করার ক্ষেত্রে তাদের কিছুটা ছাড় রয়েছে, যেভাবে নিরাশ হওয়া অন্যান্য 
নারীদের জন্য বৈধ নয় ।' 
তাই নারীর ওপর কর্তব্য হচ্ছে, মাথার চুল সংরক্ষণ করা, চুলের যত্ন নেওয়া ও 
লম্বা বেণী বানিয়ে রাখা, মাথার ওপর বা ঘাড়ে জমা করে রাখা নিষেধ । 
শাইখুল শাইখুল ইসলাম ইবন তাইমিয়া রহ. বলেন: “কতক অসৎ নারী দুই 
কাঁধের মাঝে চুলের একটি খোঁপা বা বেণী বানিয়ে ঝুলিয়ে রাখে” * 
সৌদি আরবের মুফতি শাইখ মুহাম্মাদ ইবন ইবরাহীম রহ. বলেন: “এ যুগে 
কতক মুসলিম নারী, মাথার চুলকে যেভাবে একপাশে নিয়ে ঘাড়ের নিকট 


' আদওয়াউল বায়ান: (৫/৫৯৮-৬০১) স্বামী যদি চুল কাঁটার নির্দেশ দেয় তবুও তার পক্ষে চুল 
কাঁটা বৈধ নয়, কারণ সবষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো অনুকরণ নেই । 
* মাজমুউল ফতোয়া: (২২/১৪৫) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান দক 


খোপা বানিয়ে রাখে অথবা মাথার ওপর স্তূপ করে রাখে, যেরূপ পশ্চিমা ও 
ইউরোপীয় নারীরা করে তা বৈধ নয়। কারণ, এতে কাফিরদের নারীদের সাথে 
সামঞ্জস্য হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত একটি লঙ্কা হাদীসে 
এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
Is FENG Ss HN EE BE LG LI CHA EN JL Ss gh 
J ESN Sh GSN ELAS St LIL EI BE BK 
US$ 15S 5s Se 49d 4 ণ ES) 4 
“দু'প্রকার জাহান্নামী লোক যাদের আমি এখনো দেখি নি: এক প্রকার লোকের 
সাথে গরুর লেজের ন্যায় লাঠি থাকবে, তা দিয়ে তারা মানুষদের পেটাবে । আর 
পোশাক পরিহিত বিবস্ত্র নারী, তারা নিজেরা ধাবিত হয় ও অপরকে ধাবিত 
করে। তাদের মাথা উটের ঝুঁকে পড়া কুজের ন্যায় । তারা জান্নাতে প্রবেশ 
করবে না এবং তার গন্ধও পাবে না, যদিও তার গন্ধ এত এত দূরত্ব থেকে 
পাওয়া যায়” ৷" 
“ধাবিত হয় ও ধাবিত করে” কথার ব্যাখ্যায় কতক আলেম বলেন: “তারা 
নিজেরা এমনভাবে চিরুনি করে যা আবেদনময়ী ও অপরকে আকৃষ্টকারী এবং 
অপরকেও তারা সেভাবে চির্মন করে দেয়, যা নষ্ট নারীদের চিরুনি করার 
রীতি ৷ পশ্চিমা নারী এবং তাদের অনুসারী বিপথগামী মুসলিম নারীদের চির 
করার এটিই রীতি ।* 
যেরূপ নিষেধ বিনা প্রয়োজনে মুসলিম নারীর মাথার চুল কর্তন অথবা ছোট 
করা, সেরূপ নিষেধ তার চুলের সাথে অপরের চুল যুক্ত করা ও অপরের চুল 
দ্বারা তার চুল বর্ধিত করা৷ কারণ, সহীহ বুখারী বুখারী ও মুসলিমে এসেছে: 


* সহীহ মুসলিম, হাদীস নং ২১২৮; আহমদ (২/৪৪০); ইমাম মালিক, হাদীস নং ১৬৯৪ 
* মাজমুউল ফতোয়া: (২/৪২), আরো দেখুন: ঈদাহ ও আত-তাবঈন: (পৃ. ৮৫) লি শাইখ হামুদ 
তুওয়াইজিরি | 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান চক 


Golly oly dass le Dl po dl Jy oh 
“রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলাহ ও মুসতাওসিলাহকে 
অভিসম্পাত করেছেন” ৷* 
‘ওয়াসিলাহ’ সে নারীকে বলা হয়, যে নিজের চুলের সাথে অপরের চুল যোগ 
করে, আর যে নারী চুল যোগ করার কাজ করে তাকে বলা হয় মুসতাওসিলাহ । 
এ কাজ ও পেশায় মিথ্যার আশ্রয় গ্রহণ করা হয় তাই হারাম। চুল যোগ করার 
পর্যায়ে পড়ে বারুকা তথা ‘পরচুলা’ পরিধান করা । বুখারী, মুসলিম ও অন্যান্য 
মুহাদ্দিসগণ বর্ণনা করেন: মু‘আবিয়া রাদিয়াল্লাহু ‘আনহু মদিনায় এসে খুৎবা 
প্রদান করেন, তখন তিনি চুলের একটি খোঁপা অথবা চুলের কিছু অংশ বের 
করেন এবং বলেন: তোমাদের নারীদের কী হলো, তারা তাদের মাথা এরূপ 
করে? আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: 
35 SE LE AS Ss Eb SFE 
“যে কোনো নারী নিজের মাথায় অপরের চুল রাখবে সে মিথ্যার আশ্রয় 
গ্রহণকারী” । 
‘বারুকা’ বা ‘পরচুলা’ একপ্রকার কৃত্রিম চুল, যা দেখতে মাথার চুলের ন্যায় । 
এগুলো পরিধান করাও মিথ্যার আশ্রয় গ্রহণ করার শামিল। 
খ. চেছে অথবা ছেটে অথবা লোম নাশক দ্রব্য ব্যবহার করে ভ্রুর পশম সম্পূর্ণ 
বা আংশিক দূর করা মুসলিম নারীর জন্য হারাম । কারণ, এটাকে আরবিতে 
‘নামস’ বলে, যা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। 
ইমাম নাসাঈ বর্ণনা করেন: 
asl Lal) lay ade Dl bo 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামিসাহ ও মুতানাম্মিসাহকে লা‘নত 


' সহীহ বুখারী, হাদীস নং ৫৫৯৮; সহীহ মুসলিম, হাদীস নং ২১২৪; তিরমিযী, হাদীস নং 
১৭৫৯, নাসাঈ, হাদীস নং ৫০৯৫; আবু দাউদ, হাদীস নং ৪১৬৮; ইবন মাজাহ, হাদীস নং 
১৯৮৭; আহমদ (২/২১) 


IslamHouse com 


__ মিন নারীদের বিশেষ বিধান [৯১৮ 


‘নামিসাহ’ সে নারীকে বলা হয়, যে নিজের ধারণায় সৌন্দর্য চর্চা করতে গিয়ে 
পূর্ণ ভ্রু বা আংশিক ভ্রু ফেলে দেয়। আর যে এ কাজ করে তাকে 
“মুতানাম্মিসাহ’ বলা হয়। এ জাতীয় কাজ আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনার 
শামিল, যা থেকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, আর শয়তান বনী 
আদমকে দিয়ে এ নিষেধাজ্ঞা ভঙ্গ করার প্রতিজ্ঞা করে এসেছে যেমন, আল্লাহ্‌ 
তাআলা বলেন: 

[ssl] {Hl sis Ey EAE ED) 
করে” [সুরা আন-নিসা, আয়াত: ১১৯] 
অনুরূপ সহীহ বুখারী ও মুসলিমে ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বর্ণিত, তিনি বলেন: 
cmd) Sslodidly Slaslly slasllly cslatszlls SLs) dhl sad 

hl ss Sl 

“আল্লাহ তা‘আলা লা‘নত করেছেন উল্কি গ্রহণকারী ও উক্কি অঙন্কনকারী। কৃত্রিম 
চুল সংযোগকারী ও কৃত্রিম চুল সংযোজন পেশায় নিয়োজিত নারীকে এবং যারা 
সৌন্দর্যের জন্য দাঁত ফাঁক করে, আল্লাহ্‌র সৃষ্টি পরিবর্তন করে” ।* 
অতঃপর ইবন মা‘সউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যাদেরকে লা‘নত করেছেন আমি কি তাদেরকে লাননত করব না 
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশ আল্লাহর 
কিতাবে রয়েছে?! আল্লাহ তা'আলা বলেন: 


' নাসাঈ, হাদীস নং ৫১০১ 

* সহীহ বুখারী, হাদীস নং ৫৫৮৭; সহীহ মুসলিম, হাদীস নং ২১২৫; তিরমিযী, হাদীস নং 
২৭৮২; নাসাঈ হাদীস নং ৫০৯৯; আবু দাউদ, হাদীস নং ৪১৬৯; ইবন মাজাহ, হাদীস নং 
১৯৮৯; আহমদ (১/৪৩৪), দারেমী, হাদীস নং ২৬৪৭ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯2১৯ 


[Vi A201 (El HE LEE UG SS I Lon U5} 
“আর রাসূল যা তোমাদেরকে দিয়েছে তা গ্রহণ কর এবং যা থেকে তিনি 
তোমাদেরকে নিষেধ করেছেন, তোমরা (তা থেকে) বিরত থাক” । [সূরা আল- 
হাশর, আয়াত: ৭] 
ইবন কাসির রহ. স্বীয় তাফসীর গ্রন্থে এ আলোচনা করেছেন।' 
বর্তমান যুগে বিপদজনক এ কবিরাহ গুনাহতে অনেক নারীই লিপ্ত, কৃত্রিম চুল 
সংযোজন করা তাদের নিত্যদিনের সাজ-সজ্জার অন্তর্ভুক্ত । অথচ এ জাতীয় 
কর্মের নির্দেশ যদি স্বামী করে, তবুও তার অনুসরণ করা বৈধ নয়। কারণ, এটা 
পাপ । 
গ. সৌন্দর্যের জন্য মুসলিম নারীর দাঁত ফাঁক করা হারাম। যেমন, সুন্দর করার 
উদ্দেশ্যে রেত দিয়ে ঘষা, যাতে দাঁত সামান্য ফাঁক হয়। হ্যাঁ, দাঁত যদি বক্র হয় 
ও তাতে বিকৃতি থাকে, তবে অপারেশন দ্বারা ঠিক করা বৈধ। অথবা দাঁতে 
পোকা হলে দূর করা দুরস্ত আছে। কারণ, এটা চিকিৎসা ও বিকৃতি দূর করার 
শামিল, যা দন্ত চিকিৎসকের কাজ। 
ঘ. শরীরে উল্কি আঁকা নারীর জন্য হারাম। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম উ্কি গ্রহণকারী ও উ্ধি অঙন্কনকারী উভয়কে লা*নত করেছেন। 
হাদীসে অভিশপ্ত :*,। ‘ওয়াশিমা’ এ নারীকে বলা হয়, যে সুঁই দ্বারা হাত 
অথবা চেহারা ছিদ্র করে, অতঃপর তা সুরমা বা কালি দিয়ে ভরাট বা ফিলিং 
করে দেয়, আর অভিশপ্ত ॥:* ৷ এ নারীকে বলা হয়, যার সাথে এসব করা 
হয়। এ জাতীয় কাজ হারাম ও কবিরা গুনাহ । এসব গ্রহণকারী ও সম্পাদনকারী 
উভয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন, আর কবিরা 
গুনাহ ব্যতীত কোনো গুনাহর জন্য লা*নত করা হয় না। 
ঙ. নারীদের চুল রঙিন করা এবং স্বর্ণ ও খেজাব ব্যবহার করার বিধান: 


* (২/৩৫৯), দারুল উন্দুলুস প্রকাশিত । 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১২০ 


১. খেযাব বা মেহেদির ব্যবহার: ইমাম নাওয়াওয়ী রহ. বলেন: “বিবাহিত নারীর 
দুই হাত ও দুই পা মেহেদী দ্বারা খেযাব করা মুস্তাহাব। কারণ, এ মর্মে অনেক 
প্রসিদ্ধ হাদীস রয়েছে” ৷' প্রসিদ্ধ হাদীস দ্বারা তিনি আবু দাউদে বর্ণিত হাদীসের 
দিকে ইঙ্গিত করেছেন: 
SS 4 rhb NY iodo ola las 8 es dhl 2 le IL ll oh 
a4) 2 eg le DL bo Dl J Gr SF | 
জিজ্ঞাসা করেন, তিনি বলেন: এতে সমস্যা নেই, তবে আমি তা পছন্দ করি না। 
কারণ আমার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পছন্দ করতেন না” ।* 
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা ‘আনহা থেকে আরো বর্ণিত, তিনি বলেন: 
a8 ply “le Dl Po dl dy d- PES bag - Fm lp rl eh 
sll 2h edb ¢ ll 2 pf J Sl SNL dE 2 ly le BL YS 
Glial: - Dbl od lal oS J Jb 
আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাঁর নিজের হাত গুটিয়ে নিয়ে বলেন: আমি জানি না এটা পুরুষের হাত না 
নারীর হাত? সে বলল: বরং নারীর হাত ৷ তিনি বলেন: তুমি নারী হলে অবশ্যই 
তোমার নখ পরিবর্তন করতে- অর্থাৎ মেহেদী দিয়ে”। তবে এমন বস্তু দিয়ে 
রঙ করবে না, যা জমে যায় ও পবিত্রতা অর্জনে বাঁধা হয় ।“ 
২. নারীর চুল রঙ্গিন করার বিধান: 


* আল-মাজমু: (১/৩২৪) 

* আবু দাউদ, হাদীস নং ৪১৬৪, নাসাঈ, হাদীস নং ৫০৯০; আহমদ: (৬/১১৭) 

* নাসাঈ, হাদীস নং ৫০৮৯; আবু দাউদ, হাদীস নং ৪১৬৬; আহমদ (৬/২৬২) 

* ডঁদাহরণত, সেসব রঙ যার দ্বারা রঙ করলে নখের উপর প্রলেপ পড়ে যায় এবং তার 
অভ্যন্তরে পানি পৌঁছে না। যেমন লখ পালিশ । 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৩২১ 
নারী যদি বৃদ্ধা হয়, তাহলে কালো ব্যতীত যে কোনো রঙ্গ দ্বারা তার চুল রঙ্গিন 
করা বৈধ । কারণ, কালো রঙ ব্যবহার করা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে। 

ইমাম নাওয়াওয়ী রহ. 'রিয়াদুস সালিহীন’ গ্রন্থে একটি অধ্যায় রচনা করেছেন, 
যার শিরোনাম: “নারী ও পুরুষের চুলে কালো খেযাব ব্যবহার করা নিষেধ” ৷! 
তিনি আল-মাজযমু‘ গ্রন্থে বলেন: “নারী ও পুরুষ উভয়ের জন্য কালো খেযাব 
ব্যবহার করা নিষেধ, এতে কোনো পার্থক্য নেই । এটিই আমাদের মাযহাব” ।* 
যুবতী নারীর কালো চুল অন্য রঙ দ্বারা রঙ্গিন করা আমার দৃষ্টিতে বৈধ নয়, 
তার কোনো প্রয়োজনও নেই। কারণ, চুলের ক্ষেত্রে কালোই সৌন্দর্য । চুলের 
কালো রঙ বিকৃতি নয় যে, পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত এতে কাফির 
নারীদের সাথে সামঞ্জস্য হয় । 

৩. স্বর্ণ ও রূপার ব্যবহার: 

সমাজে প্রচলিত রীতি মোতাবেক স্বর্ণ ও রূপা দ্বারা নারীর সৌন্দর্য গ্রহণ করা 
বৈধ এটা আলেমদের একমত্যে । তবে পর-পুরুষের জন্য তার অলঙ্কার প্রকাশ 
করা বৈধ নয়, তাদের থেকে আড়ালে রাখবে, বিশেষভাবে যখন সে ঘর থেকে 
বের হয় ও পুরুষদের দৃষ্টির নাগালে থাকে। কারণ, এতে ফিতনার আশঙ্কা 
রয়েছে। এ জন্য নারীর পায়ের নিচে কাপড়ের আড়ালে থাকা অলঙ্কারের 
আওয়াজও পুরুষকে শুনাতে নিষেধ করা হয়েছে অতএব, প্রকাশ্য অলঙ্কারের 
হুকুম সহজে অনুমেয়? 


' সিয়াদুস সালিহীন: (৬২৬) 

* আল-মাযমু: (১/৩২৪) 

১ আল্লাহ তাআলা বলেন: “আর তারা যেন নিজেদের গোপন সোন্দর্য প্রকাশ করার জন্য 
সজোরে পদচারণা না করে” । সূরা নূর: (৩১) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 


IslamHouse con 


মুমিন নারীদের বিশেষ বিধান ২৩ 


তৃতীয় পরিচ্ছেদ 
হায়েয, ইন্তেহাযাহ ও নিফাস সংক্রান্ত বিধান 

১. হায়েযের সংজ্ঞা: 
হায়েযের আভিধানিক অর্থ প্রবাহিত হওয়া । শরী‘আতের পরিভাষায় নির্দিষ্ট সময় 
নারীর রেহেমের গভীর থেকে কোনো অসুখ ও আঘাত ব্যতীত যে রক্ত প্রবাহিত 
হয় তা-ই হায়েষ। হায়েয মনুষ্য স্বভাব ও প্রকৃতি, যার ওপর আল্লাহ আদমের 
মেয়েদের সৃষ্টি করেছেন। তাদের গর্ভাশয়ে আল্লাহ এ রক্ত সৃষ্টি করেন যেন 
গর্ভে থাকা বাচ্চা তা খাবার হিসেবে গ্রহণ করে। প্রসবের পর এ রক্তই দুধ 
হিসেবে রূপান্তর হয়। নারী গর্ভবতী বা দুগ্ধ দানকারীনী না হলে গর্ভাশয়ে সৃষ্ট 
রক্ত ব্যবহৃত হওয়ার কোনো স্থান থাকে না, তাই তা নির্দিষ্ট সময় জরায়ু দিয়ে 
নির্গত হয়, যার নাম খতু, রজঃল্রাব, মাসিক ও পিরিয়ড ইত্যাদি । 
২. হায়েযের বয়স: 
নারীরা ন্যুনতম নয় বছরে খতুমতী হয়, পঞ্চাশ বছর পর্যন্ত তা অব্যাহত থাকে। 
আল্লাহ তা‘আলা বলেন: 

[+ SSN {52 
“তোমাদের স্ত্রীদের মধ্যে যারা খতুমতী হওয়ার ফলে কাল অতিক্রম করে 
গেছে, তাদের ইদ্দত সম্পর্কে তোমরা যদি সংশয়ে থাক এবং যারা এখনও 
খতুর বয়সে পৌঁছে নি তাদের ইদ্দত কালও হবে তিন মাস”। [সূরা আত- 
ত্বালাক, আয়াত:8] 
এখানে ঝতুমতীর ইদ্দতকাল অতিক্রম করার অর্থ পঞ্চাশ বছরে উপনীত 
হওয়া । আর খতুর বয়সে পৌঁছে নি অর্থ যে মেয়েরা এখনো ছোট, নয় বছরও 
হয় নি যাদের। 
৩. হায়েযের বিধান: 
ক. হায়েয অবস্থায় সামনের রাস্তা দিয়ে স্ত্রীগমন করা হারাম: 


IslamHouse com 


আল্লাহ তা‘আলা বলেন: 
SE BLE V5 nl GUILE 4 Baad BSG Y 
PE Los GH LL BSL SA ES Se SAE S545 5G oats 
[CAN ® 

“আর তারা তোমাকে হায়েয সম্পর্কে প্রশ্ন করে বল, তা অপরিচ্ছন্নতা। সুতরাং 
তোমরা হায়েয কালে স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত 
তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের 
নিকট আস, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ 
তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা 
অর্জনকারীদের”। [সূরা আল-বাকারা, আয়াত: ২২২] 
নারীর রক্ত বন্ধ হওয়া ও তার গোসল করার আগ পর্যন্ত স্ত্রীগমনের নিষেধাজ্ঞা 
বহাল থাকে৷ কারণ, আল্লাহ বলেছেন: 
[00 5A TSA Ls Se GAGS C505 SY boils fs Sy V5) 
“তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না । অতঃপর যখন তারা 
পবিত্র হবে তখন তাদের নিকট আস, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ 
দিয়েছেন” [সূরা আল-বাকারা, আয়াত: ২২২] 
খতুমতীর স্বামী সামনের রাস্তা ব্যতীত যেভাবে ইচ্ছা তার থেকে উপকৃত হবে। 
কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

(CSNY) ssh Flo 
“স্ত্রীগমন ব্যতীত সব কিছু কর” ৷ 
খ. খ'তুমতী খতুকালীন সময় সালাত ও সিয়াম ত্যাগ করবে: 


' সহীহ মুসলিম, হাদীস নং ৩০২; তিরমিযী, হাদীস নং ২৯৭৭; নাসাঈ, হাদীস নং ৩৬৯; আবু 
দাউদ, হাদীস নং ২১৬৫; ইবন মাজাহ, হাদীস নং ৬৪৪; আহমদ: (৩/১৩৩); দারেমী, হাদীস 
নং ১০৫৩ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ২৫ 


খতুমতীর পক্ষে সালাত পড়া ও সিয়াম রাখা হারাম, তাদের সালাত ও সিয়াম 
শুদ্ধ নয়। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

(sa oly has od hl cil B) adh 
“এমন কি নয় যে, খতুকালীন সময়ে নারী সালাত পড়ে না ও সিয়াম রাখে 
না”?! 
খতুমতী নারী পাক হলে শুধু সিয়াম কাযা করবে, সালাত কাযা করবে না। 
কারণ, আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: 
PF DY eral las 3 CSG as ade Dl be Bld tS do nt LS) 

GDL slo 

“আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খঝতুমতী হতাম, 
আমাদেরকে তখন সিয়াম কাযা করার নির্দেশ প্রদান করা হত; কিন্তু সালাত 
কাযা করার নির্দেশ প্রদান করা হত না” ।* 
কী কারণে সিয়াম কাযা করবে, সালাত কাযা করবে না -তা আল্লাহ ভালো 
কারণ, প্রতিদিন তা বারবার আসে, যে কষ্ট সিয়ামে নেই, তাই সিয়াম কাযা 
করার নির্দেশ প্রদান করা হয়েছে, সালাত কাযা করার নির্দেশ প্রদান করা হয় 
নি। 
গ. খতুমতী নারীর পক্ষে পর্দা ব্যতীত মুসহাফ/কুরআন স্পর্শ করা হারাম: 
আল্লাহ তা‘আলা বলেন: 

[va 2510 {OSE INEL IN 
“পবিত্ৰগণ ব্যতীত কেউ তা স্পৰ্শ করবে না” । [সূরা আল-ওয়াকি‘আহ, আয়াত: 


' সহীহ বুখারী, হাদীস নং ২৯৮; সহীহ মুসলিম, হাদীস নং ৮০ 

2 সহীহ বুখারী, হাদীস নং ৩১৫; সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৫; তিরমিযী, হাদীস নং ১৩০); 
নাসাঈ, হাদীস নং ২৩১৮; আবু দাউদ, হাদীস নং ২৬২; ইবন মাজাহ, হাদীস নং ৬৩১; 
আহমদ: (৬/২৩২); দারেমী, হাদীস নং ৯৮৬ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১২৬ 


৭৯] 
দ্বিতীয়ত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবন হাযমকে যে পত্র 
লিখেছেন, তাতে ছিল: 
Cab NY) axa 2 Yh 
“পবিত্র ব্যতীত কেউ মুসহাফ স্পর্শ করবে না”।' হাদীসটি মুতাওয়াতির 
মর্তবার, কারণ সবাই তা মেনে নিয়েছে। শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ 
রহ. বলেন: চার ইমামের মাযহাব হচ্ছে পবিত্রতা অর্জন করা ব্যতীত কেউ 
মুসহাফ স্পর্শ করবে না। 
খঝতুমতী নারী কুরআনুল কারীম তিলাওয়াত করবে কি-না আহলে ইলমদের 
মাঝে মতবিরোধ রয়েছে প্রয়োজন ব্যতীত তিলাওয়াত না করাই সতর্কতা। 
যেমন, ভুলে যাওয়ার আশঙ্কা একটি প্রয়োজন। আল্লাহ তা'আলা ভালো জানেন। 
ঘ. খতুমতী নারীর বায়তুল্লাহ তাওয়াফ করা হারাম: 
কারণ, আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা যখন ঝতুমতী হন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বলেন: 
(E45 3> edb S55 Ne EL Jaa be Jah) 
“হাজীগণ যা করে তুমি তাই কর, তবে পবিত্র হওয়ার পূর্ব পর্যন্ত বায়তুল্লাহ 
তাওয়াফ করো না” * 
ঙ. খতুমতী নারীর মসজিদে অবস্থান করা হারাম: 
খতুমতীর মসজিদে অবস্থান করা হারাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 
(tN, BE ll TY Sh 


* ইমাম মালিক, হাদীস নং ৪৬৮ 

সহীহ বুখারী, হাদীস নং ২৯৯; সহীহ মুসলিম, হাদীস নং ১২১১; নাসাঈ, হাদীস নং ২৭৬৩; 
আবু দাউদ, হাদীস নং ১৭৭৮; ইবন মাজাহ, হাদীস নং ৩০০০; আহমদ: (৬/২৭৩); মালিক, 
হাদীস নং ৯৪১; দারেমী, হাদীস নং ১৮৪৬ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১৭ 


“আমি খতুমতী নারী ও জুনুব তথা গোসল ফরয হওয়া ব্যক্তির জন্য মসজিদ 
হালাল করি না” 
অপর বর্ণনায় তিনি বলেন: 

(ES NY 5 4 YN sl oh 
“খতুমতী ও জুনুবি ব্যক্তির জন্য মসজিদ হালাল নয়” ।* 
তবে অবস্থান করা ব্যতীত মসজিদ দিয়ে অতিক্রম করা খতুমতীর জন্য বৈধ। 
কারণ, আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ থেকে আমাকে বিছানাটি দাও, 
আমি বললাম: আমি খতুমতী, তিনি বললেন: তোমার হাতে তোমার খতু 
নয়” ৷* 
খতুমতী নারী শর'ঈ যিকিরগুলো সম্পাদন করবে। যেমন, লা-ইলা-হা ইল্লাল্লাহ, 
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ও অন্যান্য দো‘আ। অনুরূপ সকাল-সন্ধ্যা এবং 
ঘুমানো ও ঘুম থেকে উঠার মাসনুন দো‘আগুলো পড়া কোনো সমস্যা নয়। 
অনুরূপ তাফসীর, হাদীস ও ফিকহের কিতাব পড়াতে দোষ নেই। 
হলুদ ও মেটে বর্ণের রক্তের হুকুম: 
‘সুফরাহ’ বা হলুদ বর্ণ: সুফরাহ হচ্ছে নারীর রেহেম থেকে নির্গত পুঁজের ন্যায় 
তরল পদার্থ, যার উপর হলুদ বর্ণ অধিক প্রতিভাত হয়। আর ‘কুদরাহ’ হচ্ছে 
নারীর রেহেম থেকে নির্গত মেটে বর্ণের ন্যায় তরল পদার্থ। খতুকালীন সময় 
নারীর রেহেম থেকে সুফরাহ অথবা কুদরাহ বের হলে হায়েয গণ্য হবে এবং 
তার জন্য হায়েযের হুকুম প্রযোজ্য হবে। এ জাতীয় পদার্থ ঝতুকালীন সময় 


* আবু দাউদ, হাদীস নং ২৩২ 

* ইবনে মাজাহ, হাদীস নং ৬৪৫ 

’ সহীহ মুসলিম, হাদীস নং ২৯৮; তিরমিযী, হাদীস নং ১৩৪, নাসাঈ, হাদীস নং ৩৮৪; আবু 
দাউদ, হাদীস নং ৩৬১; ইবন মাজাহ, হাদীস নং ৬৩২; আহমদ: (৬/১০৬); দারেমী, হাদীস 
নং ১০৬৫ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ২৮ 


ব্যতীত অন্য সময় বের হলে হায়েয গণ্য হবে না, বরং তখন নারী নিজেকে 
পবিত্র জ্ঞান করবে। কারণ, উম্মে ‘আতিয়্যাহ রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: 
“আমরা পবিত্র হওয়ার পর ‘সুফরাহ’ ও ‘কুদরাহ’কে কিছুই গণ্য করতাম না”। 
হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন। ইমাম বুখারীও বর্ণনা করেছেন, তবে 
তিনি (পবিত্র হওয়ার পর) বাক্যটি বর্ণনা করেন নি। এ জাতীয় হাদীসকে 
মারফু* হাদীস বলা হয়। কারণ, এতে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সমর্থন বুঝা যায়। উম্মে ‘আতিয়্যার কথার অর্থ হায়েয অবস্থায় বা হায়েযের 
নির্দিষ্ট সময় যদি সুফরাহ বা কুদরাহ নির্গত হয় হায়েয হিসেবে গণ্য হবে এবং 
তার বিধানও হবে হায়েযের বিধান। 
প্রশ্ন: নারী কীভাবে জানবে তার হায়েয শেষ? 
উত্তর: রক্ত বন্ধ হলেই বুঝবে হায়েয শেষ ৷ এর দু'টি আলামত: 
প্রথম আলামত: হায়েযের পর সাদা পানি বের হওয়া, যা সাধারণত হায়েযের 
পরই বের হয়, অনেকটা চুনের পানির মত । কখনো তার রঙ হয় না, আবার 
নারীদের স্বভাব অনুসারে তার রঙ বিভিন্ন হয়। 
দ্বিতীয় আলামত: শুষ্ক পদ্ধতি, অর্থাৎ নারী তার যোনি পথে কাপড়ের টুকরো 
অথবা তুলা দাখিল করবে, অতঃপর বের করলে যদি শুষ্ক বের হয়, তার উপর 
রক্ত, কুদরাহ ও সুফরার আলামত না থাকে, বুঝবে হায়েয শেষ। 
8. হায়েয শেষে খতুমতী নারীর করণীয়: 
খতুমতী নারীর খতু শেষে গোসল করা জরুরি, অর্থাৎ পবিত্র হওয়ার নিয়তে 
সমস্ত শরীরে পানি প্রবাহিত করা৷ কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 

Uo Feb S231 Bly SSL FS Sins cll 133) 
“যখন তোমার রজঃস্রাব শুরু হয় তখন সালাত ত্যাগ কর, আর যখন বিদায় 


IslamHouse com 


__ স্মিন নারীদের বিশেষ বিধান [৯৯ 


নেয় গোসল কর ও সালাত পড়”।' 

ফরয গোসল করার নিয়ম: নাপাক দূর করা অথবা সালাত বা এ জাতীয় 
ইবাদতের নিয়ত করে ‘বিসমিল্লাহ’ বলে সমস্ত শরীরে পানি পৌঁছানো। 
বিশেষভাবে মাথার চুলের গোঁড়ায় পানি পৌঁছানো, চুলে খোঁপা বাঁধা থাকলে 
খোলা জরুরি নয়, তবে চুলের গোঁড়ায় অবশ্যই পানি পৌঁছানো জরুরি, যদি 
খুব ভালো । গোসলের পর সুগন্ধি জাতীয় তুলা অথবা কোনো সুগন্ধি বস্ত 
যোনীতে ব্যবহার করা মুস্তাহাব। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আসমা রাদিয়াল্লাহু ‘আনহাকে অনুরূপ নির্দেশ প্রদান করেছেন । [মুসলিম] 
সাবধানতা: ঝতু বা নিফাস থেকে সূর্যাস্তের পূর্বে পবিত্র হলে করণীয়: 

নারী যদি সূর্যান্তের পূর্বে খতু থেকে পবিত্র হয়, তার ওপর যোহর ও আসর 
সালাত পড়া জরুরি, আর যে সুবহে সাদিকের পূর্বে পবিত্র হবে তার ওপর 
মাগরিব ও এশার সালাত পড়া জরুরি । কারণ, অপারগতার সময় পরবর্তী 
সালাতের সময়কে পূর্ববর্তী সালাতের সময় গণ্য করা হয়। অর্থাৎ আসরের 
সময়কে যোহরের সময় ও এশার সময়কে মাগরিবের সময় গণ্য করা হয়। 
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. বলেন: “এ জন্যই জমহুর আলেম 
যেমন মালিক,শাফে‘ঈ শাফে‘ঈ ও আহমদ রহ. বলেন, খতুমতী নারী যদি 
দিনের শেষে পবিত্র হয় তখন যোহর ও আসর উভয় সালাত পড়বে, আর যদি 
রাতের শেষে পবিত্র তাহলে হয় মাগরিব ও এশা উভয় সালাত পড়বে । আব্দুর 
রহমান ইবন ‘আউফ, আবু হুরায়রা ও ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুম থেকে 
এরূপ বর্ণিত। কারণ, অপারগতার সময় আসর যোহরের ওয়াক্তকে এবং এশা 
মাগরিবের ওয়াক্তকে শামিল করে। অতএব, যদি দিনের শেষে সূর্যাস্তের পূর্বে 


সহীহ বুখারী, হাদীস নং ৩১৪; সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৩; তিরমিযী, হাদীস নং ১২৫, 
নাসাঈ, হাদীস নং ৩৬৪; আবু দাউদ, হাদীস নং ২৮২; ইবন মাজাহ, ৬২৪, আহমদ: 
(৬/২০৪), মালিক, হাদীস নং ১৩৭; দারেমী, হাদীস নং ৭৭৪ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১৩০ 


পাক হয় তাহলে যোহরের সময় বাকি আছে, সুতরাং আসরের পূর্বে তা পড়ে 
নিবে । আর যদি রাতের শেষে পাক হয়, তাহলে মাগরিবের সময় বাকি আছে, 
সুতরাং এশার পূর্বে তা পড়ে নিবে। কারণ, এটা অপারগতার মুহূর্ত”! 

আর যদি নারীর সালাতের ওয়াক্ত শুরু হয়েছে কিন্তু এখনো সে সালাত আদায় 
করে নি এমতাবস্থায় যদি তার ঝতু বা নিফাস আরম্ভ হয় তাহলে বিশুদ্ধ মতে 
উক্ত সালাত তার কাযা করতে হবে না। 

শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. বলেন: “আবু হানিফা ও মালিকের 
মাযহাব হচ্ছে এ জাতীয় নারীর তাদের সালাত কাযা করতে হবে না, দলীলের 
বিবেচনায় এটিই মজবুত কারণ, কাযা ওয়াজিব হয় নতুনভাবে ওয়াজিব 
হওয়ার কারণ পাওয়া গেলে, এখানে সে কারণ নেই ৷ দ্বিতীয়ত খতুমতী যদিও 
কিছু সময় বিলম্ব করেছে তবে সেটা ছিল তার বৈধ সময়ের মধ্যে তাই সে 
সীমালজ্ঘনকারী নয়৷ অনুরূপ ঘুমন্ত ও বিস্মৃত ব্যক্তি সীমালজ্ঘনকারী নয়, তবে 
তাদের সালাত কাযা হিসেবে নয় আদায় হিসেবে ধর্তব্য হবে, কারণ তারা যখন 
জাগ্রত হয় ও যখন তাদের স্মরণ হয় তখন তাদের সালাতের ওয়াক্ত হয়” ।* 
সমাপ্ত 

দ্বিতীয়ত: ইস্তেহাযাহ: 

১. ইনস্তেহাযার হুকুম: 

ইস্তেহাযার সংজ্ঞা: মাসিক আসার নির্দিষ্ট সময় ছাড়া ‘আযেল’ নামক কোনো রগ 
থেকে যে রক্তক্ষরণ হয় তাই ইস্তেহাযাহ । ইনস্তেহাযার বিষয়টি জটিল, কারণ 
হায়েযের রক্তের সাথে তার রক্ত সাদৃশ্যপূর্ণ। 

যদি নারীর লাগাতার অথবা অধিকাংশ সময় রক্ত প্রবাহিত হয় তাহলে কতটুকু 
হায়েয হিসেবে ধরা হবে আর কতটুকু ইস্তেহাযা হিসেবে ধরা হবে যার সাথে 


* মাজমুউল ফতোয়া: (২২/৪৩৪) 
* মাজমুউল ফতোয়া: (২৩/৩৩৫) 


IslamHouse com 


__ মুমিন নারীদের বিশেষ বিধান 


৯৩৩১ 


সিয়াম ও সালাত আদায় করা ছাড়া যাবে না, তা জানা জরুরি। কারণ, 
মুস্তাহাযাহ নারী স্বাভাবিক নারীর মতো পবিত্র। 
মুস্তাহাযাহ নারীর তিনটি অবস্থা: 
প্রথম অবস্থা: ইস্তেহাযায় আক্রান্ত হওয়ার পূর্বে তার নির্দিষ্ট অভ্যাস থাকবে, 
যেমন ইস্তেহাযার পূর্বে মাসের শুরুতে অথবা মাঝখানে পাঁচ দিন অথবা আট 
দিন রীতিমত হায়েয আসা । এ জাতীয় নারী ইনস্তেহাযায় আক্রান্ত হলে তাদের 
খতুত্রাবের দিন-সংখ্যা ও সময় জানা সহজ, সে তার পূর্বের অভ্যাস মোতাবেক 
হায়েযের দিনগুলোতে বিরতি নিবে ও সালাত, সিয়াম ত্যাগ করবে। এ সময়টা 
তার হায়েয। হায়েয শেষে গোসল করে সালাত আদায় করবে এবং অবশিষ্ট 
রক্তকে ইস্তেহাযার রক্ত গণনা করবে। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু ‘আনহাকে বলেন: 
Ubhos FE 5 din dat SS Ls 3 Sh 

“পূর্বে তোমার হায়েয যত দিন তোমাকে বিরত রাখত সে পরিমাণ তুমি বিরতি 
নাও, অতঃপর গোসল কর ও সালাত পড়” ।' 
অধিকন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে আবী হুবাইশকে 
বলেন: 

GLA FS dun ELBE Rt ls 8 DS sh 
“সেটি রক্তক্ষরণ, হায়েয নয়, যখন তোমার হায়েয আসে সালাত ত্যাগ কর” ॥* 
দ্বিতীয় অবস্থা: ঝখতুমতী নারীর নির্দিষ্ট অভ্যাস নেই তবে তার হায়েযের রক্ত 
বুঝা ও চেনা যায় । যেমন, ঝতুমতীর কিছু রক্ত হায়েযের রক্তের ন্যায় কালো 


! সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৪; নাসাঈ, হাদীস নং ২০৭; আবু দাউদ, হাদীস নং ২৭৯; 
আহমদ: (৬/২২২) 

* সহীহ বুখারী, হাদীস নং ২২৬; সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৩; তিরমিযী, হাদীস নং ১২৫; 
নাসাঈ, হাদীস নং ৩৬৪; আবু দাউদ, হাদীস নং ২৮২; ইবন মাজাহ, হাদীস নং ৬২৪; 
আহমদ: (৬/২০৪); মালিক, হাদীস নং ১৩৭; দারেমী, হাদীস নং ৭৭৪ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান চক 


অথবা ঘন অথবা বিশেষ গন্ধযুক্ত, যা ঝতু বা হায়েয হিসেবে সহজে চিহ্নিত 
করা যায়, কিন্তু তার অবশিষ্ট রক্ত এরূপ নয়, উদাহরণত লাল কোনো গন্ধ 
নেই, ঘনও নয়। এ অবস্থায় যে ক’দিন তার হায়েযের মতো রক্ত আসে সে 
ক’দিন সে বিরতি নিবে এবং সালাত ও সিয়াম ত্যাগ করবে, অবশিষ্ট রক্তকে 
ইস্তেহাযাহ গণনা করবে হায়েযের আলামত যুক্ত রক্ত বন্ধ হলে গোসল করে 
সালাত ও সিয়াম আদায় করবে। এখন সে পবিত্র । কারণ, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে আবী হুবাইশকে বলেন: 

Ue S253 ANON Bb SSL yo Sol 22 3 SB asl OF IS) 
“যদি হায়েয হয় অবশ্যই কালো হবে যা চিনা যায়। অতএব, সালাত থেকে 
বিরত থাক । অতঃপর যখন অন্য রক্ত শুরু হয় অযু কর ও সালাত আদায় 
কর”।' 

এ থেকে জানা যায় যে, মুস্তাহাযা নারী রক্তের নির্দিষ্ট অবস্থাকে আলামত 
হিসেবে গণ্য করবে এবং তার ভিত্তিতে হায়েয ও ইস্তেহাযাহ চিহ্নিত করবে। 
তৃতীয় অবস্থা: মুস্তাহাযাহ নারীর যদি নির্দিষ্ট অভ্যাস এবং হায়েযকে ইস্তেহাযা 
থেকে পৃথক করার বিশেষ আলামত না থাকে, তাহলে সে প্রতি মাস হায়েযের 
সাধারণ সংখ্যা ছয় অথবা সাত দিন বিরতি নিবে। কারণ, এটিই নারীদের 
খতুস্রাবের সাধারণ নিয়ম । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামনাহ বিনতে 
জাহাশকে বলেন: 
sls Bb il os ele 5 pil i Gago El op LS, Fs) 
Jb AIS SE DS OB boy B70 RS SS jl ns Dl pe 
Ll 4 LS 
“এটা শয়তানের আঘাত, তুমি ছয় অথবা সাত দিন হায়েয গণনা কর, অতঃপর 


' নাসাঈ, হাদীস নং ২১৫; আবু দাউদ, হাদীস নং ২৮০; ইবন মাজাহ, হাদীস নং ৬২০; 
আহমদ: (৬/৪৬৪), হাকিম ও ইবন হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন। 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩৩৩ 


গোসল কর, যখন তুমি পাক হবে চব্বিশ অথবা তেইশ দিন সালাত পড়, 
সিয়াম রাখ ও সালাত পড়। কারণ, তোমার জন্য এটিই যথেষ্ট । সাধারণ নারীরা 
যেরূপ ঝতুমতী হয় তুমি সেরূপ কর”।* 

পূর্বের আলোচনার সারাংশ; যে মুস্তাহাযা নারীর অভ্যাস আছে সে তার অভ্যাস 
মোতাবেক হায়েয গণনা করবে। আর যার অভ্যাস নেই, কিন্তু তার হায়েযের 
রক্তের নির্দিষ্ট আলামত রয়েছে সে আলামত মোতাবেক হায়েয গণনা করবে। 
আর যার দু'টি থেকে কোনো আলামত নেই সে প্রতি মাসে ছয় অথবা সাত 
দিন হায়েয গণনা করবে। এ ব্যাখ্যা মোতাবেক মুস্তাহাযা নারীর জন্য বর্ণিত নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি হাদীসের মাঝে সমন্বয় হয়। 

বলা হয়: 

১. অভ্যাস: এটিই শক্ত ও মজবুত আলামত ৷ কারণ, তার সুস্থাবস্থায় এ 
সময়টায় হায়েয আসত, তাই এগুলো তার হায়েযের নির্ধারিত দিনক্ষণ ব্যতীত 
কিছু নয়। 

২. রক্তের নির্দিষ্ট আলামত; কারণ হায়েযের রক্ত কালো, ঘন ও দুর্গন্ধযুক্ত বেশি 
হয়, সাধারণত লাল হয় না। 

৩. স্বাভাবিক নারীদের সাধারণ অভ্যাস: কারণ মুস্তাহাযাহ নারীর ব্যতিক্রম 
অভ্যাসকে অপরাপর নারীর সাধারণ অভ্যাসের সাথে তুলনা করাই যুক্তিযুক্ত ৷ 
মুস্তাহাযাহ নারীর হায়েয চিহ্নিত করার এ তিনটি আলামত সুন্নত দ্বারা 
প্রমাণিত । অতঃপর তিনি অন্যান্য আলামত উল্লেখ করেন। শেষে বলেন সঠিক 
মত হচ্ছে হাদীসের আলামত গ্রহণ করা ও অন্যান্য আলামত ত্যাগ করা” । 
২. মুস্তাহাযাহ নারীর পবিত্র অবস্থায় করণীয়: 


' তিরমিযি, হাদীস নং ১২৮; আবু দাউদ, হাদীস নং ২৮৭; ইবন মাজাহ, হাদীস নং ৬২৭; 
আহমদ: (৬/৪৩৯) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১৩৪ 


ক. পূর্বের বর্ণনা মোতাবেক মুস্তাহাযাহ নারীর হায়েয শেষে গোসল করা 
ওয়াজিব । 

খ. প্রত্যেক সালাতের সময় যোনিপথ থেকে নির্গত ময়লা দূরীভূত করার জন্য 
লজ্জাস্থান ধৌত করা। নির্গত রক্ত যেন বাহিরে প্রবাহিত না হয় বা গড়িয়ে না 
পড়ে সে জন্য যোনি পথের বহির্মুখে তুলা বা অনুরূপ বস্তু ব্যবহার করবে এবং 
তা বেঁধে দিবে যেন খসে না পড়ে । অতঃপর প্রত্যেক সালাতের সময় ওযু 
করবে। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাযা নারীর ক্ষেত্রে 
বলেন: 

Go S ac e555 J 5 Ll ell DLS E a5) 
“মুস্তাহাযাহ নারী তার হায়েযের দিনগুলোয় সালাত ত্যাগ করবে, অতঃপর 
গোসল করবে ও প্রত্যেক সালাতের জন্য ওযু করবে” ।' 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন: 

SU a i Ls SI DM ch 
“তুমি নিজের জন্য কুরসুফ (সুতি কাপড়) বানিয়ে নাও এবং তার দ্বারা স্থানটি 
ঢেকে নাও” * 
ডাক্তারি গবেষণায় তৈরি ন্যাপকিন ব্যবহার করাও বৈধ। 
তৃতীয়ত: নিফাস: 
১. নিফাসের সংজ্ঞা ও সময়: 
বাচ্চা প্রসবের সময় ও তার পরবর্তীতে রেহেম থেকে যে রক্ত বের হয় তাই 
নিফাস। এগুলো মূলত গর্ভকালীন সময় গর্ভাশয়ে ভূপ হওয়া রক্ত, বাচ্চা প্রসব 
হলে অনল্পঅল্প তা বের হয়। প্রসবের আলামত শুরু হওয়ার পর যে রক্ত বের 


* তিরমিযি, হাদীস নং ১২৬; আবু দাউদ, হাদীস নং ২৯৭; ইবন মাজাহ, হাদীস নং ৬২৫; 
দারেমী, হাদীস নং ৭৯৩ 

* তিরমিযি, হাদীস নং ১২৮; আবু দাউদ, হাদীস নং ২৮৭; ইবন মাজাহ, হাদীস নং ৬২২; 
আহমদ: (৬/৪৩৯) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩৩৫ 


হয় তাও নিফাস, যদিও প্রসব বিলম্বে হয়। ফকিহগণ বলেন, প্রসবের দুই দিন 
বা তিন দিন পূর্বে হলে নিফাস অন্যথায় নিফাস নয় নিফাসের রক্ত সাধারণত 
প্রসবের সাথে আরম্ভ হয়। প্রসবের জন্য পরিপূর্ণ বাচ্চা ভূমিষ্ঠ হওয়া জরুরি, 
তার পরবর্তী রক্ত নিফাস হিসেবে গণ্য হবে মায়ের পেটে সর্বনিম্ন একাশি দিন 
সম্পন্ন হলে বাচ্চার শরীরের গঠন আকৃতি পূর্ণ হয়, যদি তার পূর্বে রেহেম 
থেকে জমাট বাঁধা কিছু বের হয় এবং সাথে রক্তও আসে, তাহলে তা নিফাস 
হিসেবে গণ্য হবে না, সালাত ও সিয়াম যথারীতি আদায় করবে, কারণ তা 
দূষিত রক্ত ও রক্তক্ষরণ হিসেবে নির্গত, তার বিধান মুস্তাহাযা নারীর বিধান। 
নিফাসের সর্বাধিক সময় চল্লিশ দিন, যার সূচনা হয় প্রসব থেকে অথবা তার 
দুই বা তিনদিন পূর্ব থেকে, যা পূর্বে বর্ণিত হয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু 
‘আনহার হাদীসে এসেছে: 

(eg owl dy “5 Dl be ld eS ds AE lll es) 
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিফাসের নারীরা চল্লিশ দিন বিরতি 
নিত” ৷! 
নিফাসের সর্বোচ্চ মেয়াদ চল্লিশ দিন। এ বিষয়ে সকল আহলে ইলম একমত । 
ইমাম তিরমিযী প্রমুখগণ আলেমদের এরূপ এঁকমত্য নকল করেছেন। আর যে 
চল্লিশ দিনের পূর্বে পবিত্র হলো, যেমন তার রক্ত বন্ধ হলো, সে গোসল করবে 
ও সালাত আদায় করবে। নিফাসের সর্বনিম্ন কোনো মেয়াদ নেই। কারণ তার 
নির্দিষ্ট মেয়াদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয় নি। যদি 
চল্লিশ দিন পূর্ণ হওয়ার পরও রক্ত বন্ধ না হয়, তাহলে সেটা যদি হায়েযের 
সময় হয় হায়েয গণ্য হবে, যদি হায়েযের সময় না হয় ইস্তেহাযাহ গণ্য হবে, 
তাই চল্লিশ দিন পার হলে ইবাদত ত্যাগ করবে না। যদি রক্ত আসার সময়কাল 


* তিরমিযী, হাদীস নং ১৩৯; আবু দাউদ, হাদীস নং ৩১২; ইবন মাজাহ, হাদীস নং ৬৪৮; 
আহমদ: (৬/৩০০), দারেমী, হাদীস নং ৯৫৫ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩৩৬ 


চল্লিশ দিনের বেশি হয়, কিন্তু বিরতি দিয়ে দিয়ে রক্ত আসে, যার সাথে 
হায়েযের অভ্যাসের মিল নেই, এটিই ইখতিলাফের বিষয় ৷ 
খ. নিফাস সংক্রান্ত বিধান: 
নিম্নের অবস্থায় নিফাসের বিধান হায়েযের বিধানের মত: 
১. নিফাসের নারীদের সাথে সঙ্গম করা হারাম। যেমন হায়েযের নারীদের সাথে 
সঙ্গম করা হারাম, তবে সঙ্গম ব্যতীত অন্যান্য পদ্ধতিতে ভোগ করা বৈধ। 
২. হায়েযা নারীর ন্যায় নিফাসের নারীদের জন্যও সিয়াম রাখা, সালাত পড়া ও 
বায়তুল্লাহর তাওয়াফ করা হারাম । 
৩. নিফাসের নারীদের জন্য কুরআন তিলাওয়াত ও স্পর্শ করা হারাম, তবে 
ভুলে যাওয়ার আশঙ্কা হলে বৈধ। যেমন, হায়েযা নারী । 
8. হায়েযা নারীর মতো নিফাসের নারীর ছুটে যাওয়া সিয়াম কাযা করা 
ওয়াজিব । 
৫ হায়েযা নারীর মতো নিফাসের নারীর নিফাস শেষে গোসল করা ওয়াজিব। 
দলীল: 
১. উম্মে সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: 

(ey owl dy “5 Dl be Bld eS dE AE ill SS) 
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিফাসের নারীরা চল্লিশ দিন বিরতি 
নিত”! 
“মুনতাকা’ গ্রন্থে মাজদ ইবন তাইমিয়্যাহ রহ. বলেন: “হাদীসের অর্থ হচ্ছে 
তাদেরকে চল্লিশ দিন বিরতি নেওয়ার নির্দেশ প্রদান করা হতো। এটিই চূড়ান্ত 
অর্থ, তাদের সবার নিফাস চল্লিশ দিন পর্যন্ত বিলম্ব হত এ অর্থ কখনো নয়; 
বরং এ অর্থ করলে বাস্তবতার ক্ষেত্রে হাদীসটি মিথ্যা প্রমাণিত হবে, যেহেতু 


* তিরমিযী, হাদীস নং ১৩৯; আবু দাউদ, হাদীস নং ৩১২; ইবন মাজাহ, হাদীস নং ৬৪৮; 
আহমদ: (৬/৩০০); দারেমী, হাদীস নং ৯৫৫ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান a 


কোনো যুগে হায়েয বা নিফাসের সময়সীমা সব নারীদের এক হওয়া সম্ভব 
নয়”।' 
২. উম্মে সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: 
JLo slat gdb Ab VAD owl All BS 3 ALS or A SSE) 
(wal 
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতক স্ত্রী নিফাস হলে চল্লিশ দিন 
বিরতি নিতেন, তিনি তাকে নিফাসের সালাত কাযা করার নির্দেশ দিতেন না” ।* 
জ্ঞাতব্য-১: যদি নিফাসের নারীর চল্লিশ দিন পূর্বে রক্ত বন্ধ হয় এবং সে গোসল 
শেষে সালাত আদায় করে ও সিয়াম রাখে, অতঃপর চল্লিশ দিন শেষ না হতে 
পুনরায় রক্ত আসা শুরু হয়, তাহলে বিশুদ্ধ মতে এ সময়কেও নিফাস গণ্য 
করবে ও বিরতি নিবে। মধ্যবর্তী ইবাদত শুদ্ধ হয়েছে কাযা করার প্রয়োজন 
নেই ৷" 
নিফাসের রক্তের উপলক্ষ সন্তান প্রসব, ইস্তেহাযার রক্ত রোগের ন্যায় সাময়িক, 
জ্ঞাতব্য-২: শাইখ আব্দুর রহমান ইবন সাদি বলেন: পূর্বের আলোচনা থেকে 
স্পষ্ট হলো যে, সন্তান প্রসবের কারণে নিফাসের রক্ত প্রবাহিত হয়। আর 


* আল-মুনতাকা: (১/১৮৪) 

* আবু দাউদ, হাদীস নং ৩১২ 

দেখুন: (১) শাইখ মুহাম্মাদ ইবন ইবরাহীমের ফতোয়া সমগ্র (এখানে তিনি আরেকটি কথা 
বলেছেন, যার থেকে বুঝে আসে পুনরায় রক্ত আসার পর যে সিয়াম ত্যাগ করেছে সেগুলো 
কাযা করবে।) : (২/১০২)। (২) শাইখ আব্দুল আযীয ইবন বায রহ.-এর ফতোয়া 
“মাজাল্লালুত দাওয়াহ: (১/৪৪) প্রকাশিত ৷ (৩) ‘যাদ’ গ্রন্থের ব্যাখ্যার: (১/৪০৫) ওপর ইবন 
কাসিমের টিকা ৷ (8) ইবন উসাইমিন কর্তৃক রচিত “নারীদের স্বাভাবিক খতু সংক্রান্ত 
পুস্তিকা’: (পৃ. ৫৫ ও ৫৬) ও (৫) ফতোয়া সাদিয়াহ: (পৃ. ১৩৭) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১৩৮ 


ইস্তেহাযার রক্ত অসুখ-বিসুখ জনিত হয় যা সাময়িক ৷ হায়েযের রক্ত নারীর 
নারীত্বের স্বভাবজত প্রকৃত রক্ত । আল্লাহ ভালো জানেন 
বড়ি ব্যবহার করা: শারীরিক ক্ষতি না হলে হায়েয বন্ধকারী বড়ি ব্যবহার করা 
দোষণীয় নয়। বড়ি ব্যবহারের ফলে রক্ত বন্ধ হলে সিয়াম রাখবে, সালাত 
পড়বে ও তাওয়াফ করবে৷ এ সময় তার সকল ইবাদত দুরস্ত, যেমন অন্যান্য 
পবিত্র নারীদের ইবাদত দুরনস্ত। 
গর্ভপাত করার হুকুম: হে মুমিন নারী, আল্লাহ তোমার রেহেমে যা সৃষ্টি করেন 
তার ব্যাপারে তুমি আমানতদার। অতএব, তুমি আমানত গোপন করো না। 
আল্লাহ তা'আলা বলেন: 
CI 5d HL SE 5 LSS HSE UL SY KE N5y 
[STA :5 4] 
“এবং তাদের জন্য হালাল হবে না যে, আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন, 
তা তারা গোপন করবে, যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে” । 
[সূরা আল-বাকারা, আয়াত: ২২৮] 
গৰ্ভপাত ঘটানো বা যেভাবে হোক তার থেকে নিষ্কৃতি পেতে বাহানা করো না। 
কারণ, আল্লাহ তোমার জন্য রমযানের পানাহার বৈধ করেছেন যদি সিয়াম 
তোমার জন্য ক্ষতিকর হয়। যদি গর্ভের বাচ্চায় রূহ সঞ্চার করা হয় এবং 
গর্ভপাত ঘটানোর ফলে মারা যায়, তাহলে এটা অন্যায় হত্যার শামিল, যা 
আল্লাহ হারাম করেছেন । গর্ভের বাচ্চা হত্যাকারীকে ক্ষতিপূরণ দিতে হয়, যদিও 
তার পরিমাণ ব্যাখ্যা সাপেক্ষ । কতক আহলে ইলম বলেন, কাফফারা দেওয়া 
ওয়াজিব। অর্থাৎ মুমিন দাসী মুক্ত করা, যদি মুমিন দাসী পাওয়া না যায় 
লাগাতার দু’মাস সিয়াম রাখবে । কতক আহলে ইলম গর্ভের বাচ্চা হত্যাকে এক 
প্রকার জ্যান্ত দাফন গণ্য করেছেন। শাইখ মুহাম্মাদ ইবরাহীম রহ. বলেন: 


* ইরশাদু উলিল আবসার ও উলিল আল-বাব: (পৃ. ২৪) 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 


১৩৩৯ 


“গর্ভে থাকা বাচ্চা ফেলে দেওয়া হালাল নয়, যদি তার মৃত্যু নিশ্চিত না হয়, 
মৃত্যু নিশ্চিত হলে ফেলে দিবে” ।! 

‘বড় আলেমদের সংস্থার সভায়* গর্ভপাত ঘটানোর ব্যাপারে নিম্নরূপ সিদ্ধান্ত 
গ্রহণ করা হয়: 

১. শর'ঈ দু একটি কারণ ব্যতীত গর্ভের কোনো পর্যায়ে বাচ্চা ফেলা বৈধ নয়। 
২. গর্ভ যদি প্রথম পর্যায়ে থাকে, যার বয়স চল্লিশ দিন, আর গর্ভপাত করার 
কারণ যদি হয় সন্তান লালন-পালন করার কষ্ট অথবা তাদের ভরণ-পোষণ 
করার দুশ্চিন্তা অথবা ভবিষ্যৎ গড়ার চিন্তা অথবা যে সন্তান আছে তাদেরকে 
যথেষ্ট জ্ঞান করা, তাহলে বৈধ নয়। 

৩. জমাট বাঁধা রক্ত অথবা গোশতের টুকরা থাকা অবস্থায় গর্ভপাত ঘটানো বৈধ 
নয়, হ্যাঁ যদি নির্ভরযোগ্য ডাক্তারি টিম বলে যে, গর্ভ থাকলে মায়ের জীবনের 
আশঙ্কা আছে তাহলে বৈধ, তবে এটা অবশ্যই গর্ভধারী মাকে শঙ্কামুক্ত করার 
সকল প্রচেষ্টা প্রয়োগ শেষে হতে হবে। 

8. গর্ভ যদি তৃতীয় স্তর পার করে ও তার চার মাস পূর্ণ হয়, তাহলে গর্ভপাত 
করা বৈধ নয়, তবে একদল বিশেষজ্ঞ নির্ভরযোগ্য ডাক্তার যদি বলে যে, পেটে 
বাচ্চা থাকলে মায়ের মৃত্যুর সমূহ আশঙ্কা রয়েছে তাহলে বৈধ । আর অবশ্যই 
এটা হতে হবে বাচ্চার জীবন রক্ষা করার সকল প্রচেষ্টা ব্যয় শেষে । এ সুযোগ 
প্রদান করা হয়েছে দু’টি ক্ষতি থেকে ছোট ক্ষতি দূর করা ও দু'টি কল্যাণ থেকে 
বড় কল্যাণ অর্জন করার স্বার্থে। 

আলেমগণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ শেষে আল্লাহর তাকওয়া ও বিষয়টি 
গভীরভাবে পর্যবেক্ষণ করার উপদেশ দিয়েছেন। আল্লাহ একমাত্র তাওফিক 
দাতা । আমাদের নবী মুহাম্মাদ, তার পরিবার ও সাথীদের ওপর আল্লাহ সালাত 


* ফতোয়া সমগ্রে: (১১/১৫১) 
* সভা নং: (১৪০), তারিখ ২০/৬/১৪০৭ হিজর 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১৪০ 


ও সালাম প্রেরণ করুন৷ 
‘নারীদের স্বাভাবিক খতু সংক্রান্ত পুস্তিকায়': (পূ. ৬০) শাইখ মুহাম্মাদ 
উসাইমীন রহ. বলেন: “যদি গর্ভের বাচ্চায় রহ আসার পর গর্ভপাত করে 
সন্তান নষ্ট করা হয় তাহলে নিঃসন্দেহে হারাম । কারণ এটা অন্যায়ভাবে প্রাণ 
হত্যার শামিল, নির্দোষ প্রাণকে হত্যা করা কুরআন, সুন্নাহ ও উম্মতের একমত্যে 
হারাম” । 
ইবনুল জাওযী রহ. “আহকামুন নিসা”; (পৃ. ১০৮ ও ১০৯) গ্রন্থে বলেন: 
“বিবাহের উদ্দেশ্য যখন সন্তান হাসিল করা, আর এটাও সত্য যে সকল বীর্য 
থেকে সন্তান হয় না, অতএব স্ত্রীর পেটে সন্তান আসলে বিবাহের উদ্দেশ্য হাসিল 
হলো, তারপর গর্ভপাত ঘটানো বিবাহের হিকমত পরিপন্থী । গর্ভপাত যদি গর্ভের 
বাচ্চায় রহ সঞ্চার করার পূর্বে হয় বড় পাপ, আর যদি রূহ সঞ্চার করার পর 
গর্ভপাত করা হয় সেটা হবে মুমিন নফসকে হত্যা করার মতো । আল্লাহ 
তাআলা বলেন: 

[4 A ASANO IS SS Gh O SL BAT BY 
“আর যখন জ্যান্ত দাফনকৃত কন্যাকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে হত্যা 
করা হয়েছে” ৷ [সূরা আত-তাকওয়ীর, আয়াত: ৮-৯] সমাপ্ত 
অতএব, হে মুসলিম নারী আল্লাহকে ভয় কর, যে কোনো উদ্দেশ্যই হোক এ 
জাতীয় অপরাধে অগ্রসর হয়ো না। পথভ্রষ্টদের প্রচারণা ও পাপাচারীদের 
অনুসরণ করে ধেঁকায় পতিত হয়ো না, তাদের কর্মের সাথে বিবেক ও দীনের 
কোনো সম্পর্ক নেই। 


IslamHouse com 


__ মুমিন নারীদের বিশেষ বিধান __[ ৯৪১ 


চতুৰ্থ পরিচ্ছেদ 
পোশাক ও পৰ্দা সংক্রান্ত বিধান 

প্রথমত; মুসলিম নারীর শর*ঈ পোশাক: 
১. মুসলিম নারীর পোশাক ব্যাপক প্রশস্ত হওয়া জরুরি, যেন তার সমস্ত শরীর 
পর-পুরুষ থেকে আচ্ছাদিত থাকে, যারা তার মাহরাম নয় । মাহরামের সামনে 
সে পরিমানই খুলবে যতটুকু খোলা রাখার রীতি রয়েছে, যেমন তার চেহারা, 
দুই হাতের কজি ও দুই পা। 
২. পোশাক তার চারপাশ আচ্ছাদনকারী হওয়া চাই। এরূপ স্পষ্ট নয় যা তার 
চামড়ার রঙ প্রকাশ করে দেয়। 
৩. এত সংকীর্ণ নয় যা তার অঙ্গের পরিমাণ স্পষ্ট করে দেয় নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
sy rllg 0x2 AALS bln re rn JUN Al pr do) 
YALE NAMES sei EIS Sb le Sl 

USS 1S 5s Cr 254 4) Ob ED LE 
“জাহান্নামের দু'প্রকার লোক রয়েছে যাদের আমি এখনো দেখি নি: এক 
সম্প্রদায়, তাদের সাথে গুরুর লেজের মত চাবুক থাকবে, তা দিয়ে তারা 
মানুষদের আঘাত করবে৷ আর বস্ত্র পরিহীত উলঙ্গ নারী, নিজেরা ধাবিত হয় ও 
অপরকে ধাবিত করে। উটের ঝুঁকে পড়া কুজের ন্যায় তাদের মাথা তারা 
জান্নাতে প্রবেশ করবে না এবং তার ঘ্রাণও পাবে না, যদিও তার ঘ্রাণ এতো 
এতো দূরত্ব থেকে পাওয়া যায়” ।' 
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ বলেন: “বস্তু পরিহিত উলঙ্গ নারী”র ব্যাখ্যায় 
বলা হয়, সে এমন পোশাক পড়বে যা তার শরীর ঢাকবে না। সে বস্ত্র পরিহিত 
হলেও প্রকৃতপক্ষে উলঙ্গ। যেমন, পাতলা কাপড় পরিধানকারী, যা তার শরীরের 


' সহীহ মুসলিম, হাদীস নং ২১২৮; আহমদ (২/৪৪০); মালিক, হাদীস নং ১৬৯৪ 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 2৪২ 


চামড়া প্রকাশ করে দেয় অথবা খুব সংকীর্ণ, যা তার শরীরের ভাঁজ প্রকাশ করে 
দেয়, যেমন নিতম্ব ও হাতের বাহুর ভাঁজ ইত্যাদি । নারীর পোশাক হবে প্রশস্ত 
ও মোটা, যা তাকে ঢেকে নেয় এবং তার শরীরের কোনো অংশ ও আকৃতি 
প্রকাশ করে না”।* সমাপ্ত 

8৪. পোশাকের ক্ষেত্রে পুরুষের সামঞ্জস্য গ্রহণ না করা । নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম পুরুষের সামঞ্জস্য গুহণকারী নারীর ওপর লা‘নত করেছেন অনুরূপ 
লা‘নত করেছেন পুরুষের অঙ্গ-ভঙ্গী গ্রহণকারী নারীদের ওপর । পুরুষের সাথে 
নারীর সামঞ্জস্য গ্রহণ করার অর্থ প্রত্যেক সমাজে যেসব পোশাক পুরুষদের 
সাথে সেগুলো নারীদের পরিধান করা । 

শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. বলেন: “পুরুষ ও নারীর পোশাকে 
ব্যবধান সৃষ্টিকারী বস্তু তা-ই যা তাদের প্রত্যেকের সাথে যথাযথ ও সামঞ্জস্য 
পুরুষের জন্য শোভনীয় পোশাক পুরুষরা পরিধান করবে এবং নারীদের জন্য 
শোভনীয় পোশাক নারীরা পরিধান করবে এটিই শরী‘আতের নির্দেশ। নারীদের 
প্রতি নির্দেশ রয়েছে তারা ঢেকে থাকবে ও পর্দা করবে, প্রকাশ্যে আশা ও 
সৌন্দর্য প্রকাশ করা তাদের পক্ষে বৈধ নয়। এ জন্য আযান, তালবিয়া, সাফা ও 
মারওয়ায় উঠার সময় তাদের প্রতি আওয়াজ বুলন্দ করার নির্দেশ নেই। 
ইহরামে তারা সেরূপ কাপড় খুলবে না যেরূপ পুরুষরা খুলে । কারণ পুরুষদের 
নির্দেশ করা হয়েছে মাথা খোলা রাখতে, সাধারণ কাপড় পরিধান না করতে, 
সাধারণ কাপড় বলতে শরীরের মাপে তৈরি পোশাককে বুঝায়, যেমন জামা, 
পায়জামা, কোর্ট ও মোজা... নারীদেরকে কোনো পোশাক থেকে নিষেধ করা হয় 
নি। কারণ সে আদিষ্ট ঢেকে থাকা ও পর্দার, তার খিলাফ করা তার পক্ষে বৈধ 
নয়। কিন্তু তাকে নেকাব ও হাত মোজা থেকে নিষেধ করা হয়েছে। কারণ, 
এগুলো শরীরের মাপ মতে তৈরি করা, যা তার প্রয়োজন নেই... অতঃপর তিনি 


* আজমুউল ফতোয়া: (২২/১৪৬) 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩৪৩ 


বলেন: নারী এগুলো ছাড়াই স্বীয় চেহারা পুরুষদের আড়াল করবে... অতঃপর 
তিনি বলেন: ‘নিহায়াহ’ গ্রন্থে রয়েছে: পুরুষ ও নারীর পোশাকে পার্থক্য থাকা 
জরুরি, যার দ্বারা পুরুষরা নারীদের থেকে পৃথকভাবে চিহ্নিত হয়। নারীদের 
পোশাকে যদি আড়াল করা ও পর্দার বিষয়টি গুরুত্ব পায় তাহলে পর্দার আসল 
উদ্দেশ্য হাসিল হবে। পোশাক যদি পুরুষদের সাধারণ পোশাক হয়, তাহলে 
সেটা থেকে নারীদের নিষেধ করা হবে... অতঃপর তিনি বলেন: যদি পোশাকে 
পর্দা কম হয় ও পুরুষের সাথে সামঞ্জস্য থাকে, তাহলে দু'টি বিবেচনায় তার 
থেকে নারীদের নিষেধ করা হবে”।' সমাপ্ত । 
৫. নারী ঘর থেকে বের হওয়ার সময় দৃষ্টি আকর্ষণকারী সৌন্দর্য গ্রহণ করবে 
না, তাহলে (নিষিদ্ধ) সৌন্দৰ্য প্রকাশকারী নারীদের অন্তর্ভুক্ত হবে। 
দ্বিতীয়ত: পর্দার অর্থ, দলীল ও উপকারিতা: 
পর্দার অর্থ নারী স্বীয় শরীরকে পর-পুরুষ থেকে ঢেকে রাখা, যারা তার মাহরাম 
নয়। আল্লাহ তা‘আলা বলেন: 
JS ot Bier BF Sah GA Ce HEU NSE G3 5) 
LAE HE TPE RES NRE TRS 
“আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সোন্দর্য তারা প্রকাশ করবে 
না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তারা 
তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজদের ছেলে, স্বামীর ছেলে, ভাই ব্যতীত সোৌন্দর্য 
প্রকাশ করবে না” [সূরা আন-নূর, আয়াত: ৩১] 
অন্যত্ৰ তিনি বলেন: 

[or :olN0 Coes 5 2 PLS LES BIL BY 
“আর যখন তোমরা তাদের নিকট কিছু প্রার্থনা কর, তবে পর্দার আড়াল থেকে 
তাদের কাছে চাও” । [সূরা আল-আহযাব, আয়াত: ৫৩] 


* মাজমুউল ফতোয়া: (২২/১৪৮-১৪৯/১৫৫) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯০৪৪ 


এখানে পর্দার উদ্দেশ্য নারীকে আড়ালকারী দেয়াল অথবা দরজা অথবা 
পোশাক ৷ আয়াতটি যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উদ্দেশ্য 
করে নাযিল হয়েছে; কিন্তু তাতে সকল মুমিন নারীই প্রবেশ করবে; যেহেতু 
এখানে আল্লাহ তার কারণ বলেছেন: 
Lor lM {igs od YS) 
“এটিই তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিক পবিত্রতা” । [সূরা আল- 
আহযাব, আয়াত: ৫৩] আর অন্তরের পবিত্রতা সবার প্রয়োজন, তাই এ হুকুম 
সবার জন্য ব্যাপক । আল্লাহ তা'আলা আরো বলেন: 
Coss 2 See S55 Gail 35 DE B55 Bb el Clg) 
[04 ho SI 
যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়” ৷ [সূরা আল- 
আহযাব, আয়াত: ৫৯] 
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. বলেন: “জিলবাব অর্থ হচ্ছে অবগু্ঠন 
ও বোরকা ৷ ইবন মাস‘উদ এটিকেই চাদর বলেছেন। আর সাধারণরা এটাকে 
বলে: ইযার ৷ বড় ইযার মাথা ও সারা শরীর ঢেকে নেয়। আবু উবায়দাহ প্রমুখ 
বলেন: ইযার মাথার উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হয়, যার ফলে 
চোখ ব্যতীত কিছু দেখা যায় না। ঘোমটা ইযার বা চাদর থেকেই হয়। সমাপ্ত'। 
মাহরাম ব্যতীত পরপুরুষ থেকে নারীদের চেহারা ঢাকার হাদীস । আয়েশা 
রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: 
be Be os oy le Dl Ge Dll rr 45 be L373 SSN I 
LEAS Gis Bb ls Eh cr ells Lol eds 
“আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহরিম ছিলাম, আরোহীগণ 


* আজমুউল ফতোয়া: (২২/১১০-১১১) 
IslamHouse com 


__ মুমিন নারীদের বিশেষ বিধান {[=9৫ 


আমাদের পাশ দিয়ে অতিক্রম করত। যখন তারা আমাদের বরাবর হত, আমরা 
প্রত্যেকে জিলবাব মাথার উপর থেকে চেহারার উপর ঝুলিয়ে দিতাম, যখন 
তারা আমাদের ছাড়িয়ে যেত আমরা তা খুলে ফেলতাম” ৷! 

কুরআন ও সুন্নায় অনেক রয়েছে, এ জন্য মুসলিম বোন হিসেবে আমি তোমাকে 
কয়েকটি কিতাব অধ্যয়ণের নির্দেশ দিচ্ছি: শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ 
রচিত ১১.০] ও ৫৯); 5 ০৮=> শাইখ আব্দুল আধীয ইবন আব্দুল্লাহ ইবন 
বায রচিত ০৮; ১+ > হামুদ ইবন আব্দুল্লাহ তুওয়াইজুরি রচিত, 
74 ০5 ৮4 ০০545 এবং শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমিন 
রচিত ০৮-4 খু, কিতাবগুলো পড়ার পরামর্শ দিচ্ছি। এ কিতাবসমূহে যা 
রয়েছে তাই যথেষ্ট । 

হে মুসলিম বোন, যেসব আলেম বলেন তোমার চেহারা খোলা বৈধ, যদিও 
তাদের কথা দুর্বল, তবুও তারা নিরাপত্তার শর্তারোপ করেছেন। আর ফেতনার 
কোনো নিরাপত্তা নেই, বিশেষ করে এ যুগে, যখন নারী ও পুরুষের মাঝে দীন 
সুরক্ষার প্রেরণা কমে গেছে, কমে গেছে লজ্জা । পক্ষান্তরে ফিতনার দিকে 
আহ্বানকারীর সংখ্যা বেড়ে গেছে। আর নারীরা চেহারায় বিভিন্নভাবে সৌন্দর্য 
গ্রহণ করে, যা মূলত ফিতনার দিকেই আহ্বান করছে। 

হে মুসলিম বোন, তুমি তা থেকে বিরত থাক, ফিতনা থেকে সুরক্ষাদানকারী 
হিজাব ব্যবহার কর । পূর্বাপর কোনো আলেম বর্তমান যুগে নারীরা যে ফিতনায় 
পতিত হয়েছে তার বৈধতা দেন নি। আর মুসলিম নারীরা লোক দেখানো যে 
পর্দা পরিধান করে তারও কেউ অনুমোদন দেন নি । পর্দার সমাজে থাকলে পর্দা 
করে পর্দাহীন পরিবেশে গেলে পর্দা ত্যাগ করে। আর কতক নারী পাবলিক 
স্থানে পর্দা করে; কিন্তু যখন মার্কেটে অথবা হাসপাতালে যায় অথবা কোনো 


' আবু দাউদ, হাদীস নং ১৮৩৩; ইবন মাজাহ, হাদীস নং ২৯৩৫; আহমদ (৬/৩০) 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯০১৪৬ 


স্বর্ণকারের সাথে কথা বলে অথবা কোনো দর্জির সাথে কথা বলে, তখন সে 
চেহারা ও বাহু খুলে ফেলে যেন স্বামী অথবা কোনো মাহরামের সাথেই কথা 
বলছে। এ জাতীয় কর্মে লিপ্ত নারীরা আল্লাহকে ভয় কর বাহির থেকে আগত 
আমরা কতক নারীকে দেখি প্লেন যখন দেশের মাটিতে ল্যান্ড করে তখন তারা 
হিজাব পরে, যেন হিজাব পরা একটি দেশীয় কালচার, শর'ঈ কোনো বিষয় 
নয়। 
হে মুসলিম নারী, ব্যাধিতে আক্রান্ত অন্তর ও কুকুর শ্রেণীর মানুষ থেকে পর্দা 
তোমাকে সুরক্ষা দিবে । তারা তোমার থেকে নিরাশ হবে। অতএব, তুমি পর্দাকে 
জর্ণর কর ও তাকে আকড়ে ধর । তুমি অপ্রচারের শিকার হয়ো না, যারা পর্দার 
বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অথবা নারীকে তার মর্যাদার আসন থেকে বিচ্যুত 
করছে, কারণ তারা তোমার অনিষ্ট চায় । আল্লাহ তাআলা বলেন: 

NV ACCEL SIE MSs Le Sl 445) 
“আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে, তোমরা প্রবলভাবে (সত্য 
থেকে) বিচ্যুত হও” । [সূরা আন-নিসা, আয়াত: ২৭] 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 588 


পঞ্চম পরিচ্ছেদ 
নারীদের সালাত সংক্রান্ত বিশেষ হুকুম 

হে মুসলিম নারী, সালাতের সকল শর্ত, রুকন ও ওয়াজিবসহ উত্তম সময়ে 
সালাত আদায় কর । আল্লাহ তা'আলা মুমিনদের মায়েদের উদ্দেশ্যে বলেন: 

[rt il SUD Bl LG EY Sel BLE S03) 
“আর তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ ও তার 
রাসূলের আনুগত্য কর” ৷ [সূরা আল-আহযাব, আয়াত: ৩৩] 
এ নির্দেশ সকল মুসলিম নারীর জন্য সমানভাবে প্রযোজ্য। কারণ, সালাত 
ইসলামের দ্বিতীয় রুকন, ইসলামের প্রধান স্ত্ব । সালাত ত্যাগ করা কুফরী, যা 
মানুষকে ইসলাম থেকে বের করে দেয় যার সালাত নেই সে নারী হোক বা 
পুরুষ হোক দীন ও ইসলামে তার কোনো অংশ নেই । শর'ঈ কারণ ব্যতীত 
সালাত বিলম্ব করা সালাত বিনষ্ট করার শামিল । আল্লাহ তাআলা বলেন: 
ATO EE LE SE SAT LANES AE co 05i 00 AG) 
[4AM GO EBA I SES BANGLE Ls Sg 
“তাদের পরে আসল এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং 
কুপ্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ 
করবে, তবে তারা নয় যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম 
করেছে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোন যুলুম করা 
হবে না” । [সূরা মারইয়াম, আয়াত: ৫৯-৬০] 
হাফিয ইবন কাসির রহ. মুফাসসিরদের এক জামা*আত থেকে বর্ণনা করেন: 
পড়া । আর আয়াতের “গাঈ’ শব্দের অর্থ করেছেন লোকসান ও ক্ষতিগ্রস্তুতা ৷ 
কেউ তার ব্যাখ্যা করেছেন: জাহান্নামের একটি স্থান৷ (সালাত বিনষ্টকারীরা 
অতিসত্বর তাতে পৌছবে)। 
নারীর সালাতের কতক বিধান পুরুষের সালাত থেকে ভিন্ন, যা নিম্নরূপ: 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১৪৮ 


১. নারীদের সালাতে আযান ও ইকামত নেই: 
আযান ও ইকামত বৈধ নেই ৷ তারা আযান ও ইকামত দিলেও বিশুদ্ধ হবে না। 
মুগনিতে’; (২/৬৮) (ইবন কুদামাহ) বলেন: “আমরা জানি না এ বিষয়ে কারো 
দ্বিমত রয়েছে”। 
২. সালাতের সময় নারীর চেহারা ব্যতীত পূর্ণ শরীর সতর: 
সালাতে নারীর চেহারা ব্যতীত পূর্ণ শরীর সতর, তবে হাত ও পায়ের ব্যাপারে 
দ্বিমত রয়েছে যদি পর-পুরুষ তাকে না দেখে। গায়রে মাহরাম বা পর-পুরুষের 
দেখার সম্ভাবনা থাকলে চেহারা, হাত ও পা ঢাকা ওয়াজিব। যেমন, সালাতের 
বাইরেও এসব অঙ্গ পুরুষের আড়ালে রাখা ওয়াজিব । অতএব, সালাতের সময় 
মাথা, গর্দান ও সমস্ত শরীর পায়ের পাতা পর্যন্ত ঢাকা জরুরি । নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

Uz Nl - ad eal ig - ie Do Hl je Yh 
“হায়েযা (খতুমতী) নারীর সালাত উড়না ব্যতীত গ্রহণ করা হয় না”।' অর্থাৎ 
খতু আরম্ভ হয়েছে এমন প্রাপ্তবয়স্কা নারীর সালাত। উড়না দ্বারা উদ্দেশ্য মথা ও 
গর্দান আচ্ছাদনকারী কাপড় । উম্মে সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, 
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, নারী কি জামা ও 
উড়নায় সালাত পড়তে পারে নিচের কাপড় ছাড়া? তিনি বলেন: 

(lges3 5b so Wl EOIN I 13 

“যদি জামা পৰ্যাপ্ত হয় যা তার পায়ের পাতা ঢেকে নেয়”।* উড়না ও জামা 
দ্বারাই সালাত বিশুদ্ধ ৷ 
এ দু'টি হাদীস প্রমাণ করে যে, সালাতে নারীর মাথা ও গর্দান ঢেকে রাখা 


' তিরমিযী, হাদীস নং ৩৭৭); আবু দাউদ, হাদীস নং ৬৪১; ইবন মাজাহ; হাদীস নং ৬৫৫; 
আহমদ (৬/২৫৯) 
* আবু দাউদ, হাদীস নং ৬৪০; মালিক, হাদীস নং ৩২৬ 


IslamHouse com 


__ মুমিন নারীদের বিশেষ বিধান! [ =৪৯ 


জরর, যা আয়েশা থেকে বর্ণিত হাদীসের দাবি । তার পায়ের বহিরাংশ (পাতা) 
পর্যন্ত শরীরের অংশও ঢেকে রাখা জরুরি, যা উম্মে সালামার হাদীসের দাবি। 
যদি পর-পুরুষ না দেখে চেহারা উন্ুক্ত রাখা বৈধ, এ ব্যাপারে সকল আহলে 
ইলম একমত ৷ 

শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ বলেন: “কারণ নারী একাকী সালাত পড়লে 
মাথা উন্ুুক্ত রাখা বৈধ। অতএব, সালাতে পোশাক গ্রহণ করা আল্লাহর হক । 
কোনো ব্যক্তির পক্ষে উলঙ্গাবস্থায় কাবা তাওয়াফ করা বৈধ নয়, যদিও সে 
রাতের অন্ধকারে একাকী হয়। অনুরূপ একাকী হলেও উলঙ্গ সালাত পড়া দুরন্ত 
নয়... অতঃপর তিনি বলেন: সালাতে সতর ঢাকার বিষয়টি দৃষ্টির সাথে সম্পৃক্ত 
নয়, না দৃষ্টি রোধ করার সাথে, আর না দৃষ্টি আকর্ষণ করার সাথে”।' সমাপ্ত । 
‘মুগনি’ কিতাবে: (২/৩২৮) ইবন কুদামাহ বলেছেন: “স্বাধীন নারীর পুরো শরীর 
সালাতে ঢেকে রাখা জরুরি, যদি তার কোনো অংশ খুলে যায় সালাত শুদ্ধ হবে 
না, তবে কম হলে সমস্যা নয় । এ কথাই বলেছেন ইমাম মালিক, আওযা'ঈ ও 
শাফেঈ । 

৩. রুকু ও সাজদায় নারী শরীর গুটিয়ে রাখবে: 

“মুগনিতে’: (২/২৫৮) ইবন কুদামাহ বলেন: “রুকু ও সাজদায় নারী তার শরীর 
গুটিয়ে রাখবে, এক অঙ্গ থেকে অপর অঙ্গ পৃথক রাখবে না, আসন করে বসবে 
অথবা তার দু’পা ডান পাশ দিয়ে বের করে দিবে, ‘তাওয়াররুক’ তথা বাম 
পায়ের উপর বসে ডান পা খাড়া রাখা অথবা বাম পা বিছিয়ে তাতে বসার 
পরিবর্তে, কারণ এতেই তার অধিক আচ্ছাদন হয়” । 

নববী রহ. ‘আল-মাজমু’: (৩/৪৫৫) গ্রন্থে বলেন: “শাফেঈ রহ, আল- 
মুখতাসার গ্রন্থে বলেছেন: সালাতের কর্মসমূহে নারী ও পুরুষের মাঝে কোনো 


* আজমুউল ফতোয়া: (২২/১১৩-১১৪) 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ট্রয় 
পার্থক্য নেই, তবে নারীর এক অঙ্গ অপর অঙ্গের সাথে মিলিয়ে রাখা মুস্তাহাব। 
অথবা সাজদায় তার পেট রানের সাথে মিলিয়ে রাখবে যেভাবে অধিক পর্দা হয়, 
এটিই আমি তার জন্য পছন্দ করি রুকুতে ও পূর্ণ সালাতে” । সমাপ্ত । 
8. নারীর ইমামতিতে নারীদের জামা'আত করা: 
নারীদের জামা‘আত তাদের কারো ইমামতিতে বৈধ কি বৈধ নয় দ্বিমত রয়েছে, 
কতক আলেম বৈধ বলেন, কতক আলেম বলেন অবৈধ । অধিকাংশ আলেম 
বলেন এতে কোনো সমস্যা নেই । কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
উম্মে ওরাকাকে তার ঘরের লোকদের ইমামতি করার নির্দেশ দিয়েছেন। কেউ 
বলেন, নারীর ইমামতি মুস্তাহাব ও পছন্দনীয় নয়, কেউ বলেন মাকরূহ । কেউ 
বলেন নারীদের ইমামত নফল সালাতে বৈধ, কিন্তু ফরয সালাতে বৈধ নয়। 
তাদের জামাত মুস্তাহাব এটিই হয়তো বিশুদ্ধ মত।' 
আর পর-পুরুষ না শুনলে নারী উচ্চস্বরে কিরাত পড়বে। 
৫. নারীদের মসজিদে সালাত আদায়ের জন্য ঘর থেকে বের হওয়া বৈধ: 
মসজিদে পুরুষদের সাথে সালাত আদায়ের জন্য নারীদের ঘর থেকে বের 
হওয়া বৈধ, তবে তাদের সালাত তাদের ঘরেই উত্তম । ইমাম মুসলিম তার 
সহীহ গ্রন্থে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
tal ase all sls) Laas Yh 

“তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করো না” * 
অপর হাদীসে তিনি বলেন: 

lh ss ay teal dl a0) lad 5 J) 


* এ মাস'আলা সংক্রান্ত আরো অধিক জানার জন্য দেখুন: ‘মুগনি’: (২/২০২), আল-মাজমু লিন 
নাওয়াওয়ী: (8৪/৮৪ ও ৮৫) 

* সহীহ বুখারী, হাদীস নং ৮৫৮; সহীহ মুসলিম, হাদীস নং ৪৪২; তিরমিযী, হাদীস নং ৫৭০; 
নাসাঈ, হাদীস নং ৭০৬; আবু দাউদ, হাদীস নং ৫৬৮; ইবন মাজাহ, হাদীস নং ১৬; 
আহমদ: (২/৩৬); দারেমী, হাদীস নং ৪৪২ 


IslamHouse com 


__ মুমিন নারীদের বিশেষ বিধান [৯৬১ 


“নারীরা মসজিদে যাবে তোমরা নিষেধ করো না, তবে তাদের জন্য তাদের 
ঘরই উত্তম”: 
তাদের জন্য উত্তম 
সালাতের জন্য মসজিদে যাওয়ার সময় নিমোক্ত আদবগুলো মেনে চলবে: 
নারী স্বীয় কাপড় ও পরিপূর্ণ পর্দা দ্বারা আচ্ছাদিত থাকবে, আয়েশা রাদিয়াল্লাহু 
‘আনহা বলেন: 
Le eb Salis 3 ra 5 og le Bl Pe Dl I 2 as sl ON 
Ul op oh 
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নারীরা সালাত পড়ত, অতঃপর 
তাদেরকে চেনা যেত না” ।* 
সুগন্ধি ব্যবহার করবে না: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
(SDs 22, Dl isl dl sl) iss Yh 
“আল্লাহর বান্দিদের আল্লাহর মসজিদে নিষেধ করো না, আর অবশ্যই তারা 
সুগন্ধি ত্যাগ করে বের হবে” 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
(5S) stad) Gas OES DG 2 ell ill 2h 


" আবু দাউদ, হাদীস নং ৫৬৭ 

“ সহীহ বুখারী, হাদীস নং ৮২৯; সহীহ মুসলিম, হাদীস নং ৬৪৫; তিরমিযী, হাদীস নং ১৫৩; 
নাসাঈ, হাদীস নং৫৪৫; আবু দাউদ , হাদীস নং ৪২৩; ইবন মাজাহ, হাদীস নং ৬৬৯; 
আহমদ: (৬/২৫৯), মালিক: (8), দারেমী, হাদীস নং ১২১৬ 

$ আবু দাউদ, হাদীস নং ৫৬৫; আহমদ: (২/৪৩৮), দারেমী, হাদীস নং ১২৭৯ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ES 
“যে নারী সুগন্ধি স্পর্শ করেছে, সে আমাদের সাথে এশায় উপস্থিত হবে না” ৷ 
ইমাম মুসলিম রহ. বর্ণনা করেন, ইবন মাস‘উদের স্ত্রী যায়নাব বলেন, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন: 
Uh 5 De ll S21 Sag 13) 
“তোমাদের কেউ যখন মসজিদে উপস্থিত হয়, সুগন্ধি স্পর্শ করবে না” * 
ইমাম শাওকানী রহ. ‘নাইলুল আওতার’: (৩/১৪০ ও ১৪১) গ্রন্থে বলেন: এসব 
দলীল প্রমাণ করে, নারীদের মসজিদে যাওয়া বৈধ যদি তার সাথে ফিতনা ও 
ফিতনাকে জাগ্রতকারী বস্তু না থাকে, যেমন সুগন্ধি জাতীয় বস্তু ইত্যাদি। তিনি 
আরো বলেন: হাদীস প্রমাণ করে যে, পুরুষরা নারীদেরকে তখন অনুমতি দিবে 
যখন তাদের বের হওয়ার মধ্যে ফিতনার আশঙ্কা নেই। যেমন সুগন্ধি অথবা 
অলঙ্কার অথবা সোন্দর্যহীন অবস্থায়”। সমাপ্ত। 
নারীরা কাপড় ও অলঙ্কার দ্বারা সুসজ্জিত হয়ে বের হবে না: আয়েশা 
রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: 
EAN Gs ET ET CUD Get GLEN PEALE 
URES Fl SS EI 
“নারীরা যা আবিস্কার করেছে বলে আমরা দেখছি তা যদি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন তাহলে অবশ্যই তাদেরকে 
মসজিদ থেকে নিষেধ করতেন। যেমন বনু ইসরাইলরা তাদের নারীদের 
নিষেধ করেছে” ৷? [বুখারী ও মুসলিম তবে এটি মুসনাদে আহমাদের শব্দ] 
ইমাম শাওকানী রহ. ‘নাইলুল আওতার’ গ্রন্থে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার 
কথা (নারীরা যা আবিস্কার করেছে বলে আমরা দেখছি তা যদি রাসূলুল্লহ 


* সহীহ মুসলিম, হাদীস নং ৪৪৪8; নাসাঈ, হাদীস নং ৫১২৮; আবু দাউদ, হাদীস নং ৪১৭৫; 
আহমদ: (২/২০৪) 

* সহীহ মসুলম, হাদীস নং ৪৪৩; নাসাঈ, হাদীস নং ৫১৩৩; আহমদ: (৬/৩৬৩) 

* বুখারি ও মুসলিম । 


—_—__—__—— ISlamHOoUusSe com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯০৫৩ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন) প্রসঙ্গে বলেন: অর্থাৎ সুন্দর 
পোশাক, সুগন্ধি, সৌন্দর্য চর্চা ও বেপর্দা । বস্তুত নবী যুগে নারীরা বের হত 
উড়না, কাপড় ও মোটা চাদর পেঁচিয়ে” 

ইমাম ইবনুল জাওযী রহ, বলেন: “নারীদের উচিত যথাসম্ভব ঘর থেকে বের না 
হওয়া, যদিও সে নিজের ব্যাপারে নিরাপদ হয়, কিন্তু মানুষেরা তার থেকে 
নিরাপদ নয়। যদি বের হওয়ার একান্ত প্রয়োজন হয়, তাহলে স্বামীর অনুমতি 
নিয়ে অপরিচ্ছন্ন পোশাকে বের হবে। আর খালি জায়গা দিয়ে হাঁটবে, প্রধান 
সড়ক ও বাজার দিয়ে হাঁটবে না, কণ্ঠস্বর যেন কেউ না শুনে সতর্ক থাকবে, 
রাস্তার পাশ দিয়ে হাঁটবে মাঝখান দিয়ে নয়”।! সমাপ্ত 

৬. কাতারে নারীর অবস্থান ও অন্যান্য মাসআলা: 

নারী একা হলে পুরুষদের পিছনে একাই কাতার করবে। কারণ, আনাস 
রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাদের নিয়ে সালাত পড়লেন, তিনি বলেন: আমি এবং এক ইয়াতীম তার 
পিছনে দাঁড়ালাম, আর বৃদ্ধা আমাদের পিছনে দাঁড়িয়েছে” ।* 

তার থেকে আরো বর্ণিত, আমাদের বাড়িতে আমি ও ইয়াতীম নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়েছি, আর আমার মা উম্মে সুলাইম 
আমাদের পিছনে ছিল” ৷ 

যদি উপস্থিত নারীদের সংখ্যা বেশি হয়, তাহলে তারা পুরুষদের পিছনে এক বা 


* আহকামুন নিসা (পৃ. ৩৯) 

সহীহ বুখারী, হাদীস নং ৩৭৩; সহীহ মুসলিম, হাদীস নং ৬৫৮; তিরমিযী, হাদীস নং ২৩৪; 
নাসাঈ, হাদীস নং ৮০১; আবু দাউদ, হাদীস নং ৬১২; আহমদ: (৩/১৩১; মালিক, হাদীস নং 
৩৬২; দারেমী, হাদীস নং ১২৮৭ 

’ সহীহ বুখারী, হাদীস নং ৬৯৪; সহীহ মুসলিম, হাদীস নং ৬৬০; তিরমিযী, হাদীস নং ২৩৪; 
নাসাঈ, হাদীস নং ৮০১; আবু দাউদ, হাদীস নং ৬১২; মালিক, হাদীস নং ৩৬২; দারেমী, 
হাদীস নং ১২৮৭ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান FEB 


একাধিক কাতার করে দাঁড়াবে। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আর নারীরা দাঁড়াত বাচ্চাদের পিছনে । এ জাতীয় হাদীস ইমাম আহমদ বর্ণনা 
করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

(ls a, ssl Ll Bio 155 BT as bl Jo) Bo As) 
“পুরুষদের সর্বোত্তম কাতার প্রথম কাতার, নিম্নমানের কাতার শেষেরটা, আর 
নারীদের সর্বোত্তম কাতার শেষেরটা, নিম্নমানের কাতার শুরুরটা” ৷ 
এ দু'টি হাদীস প্রমাণ করে নারীরা পুরুষদের পিছনে কাতারবদ্ধ দাঁড়াবে, 
তাদের পিছনে বিচ্ছিন্নভাবে সালাত পড়বে না, হোক সেটা ফরয সালাত অথবা 
তারাবীহের সালাত । 
ইমাম সালাতে ভুল করলে নারীরা তাকে সতর্ক করবে ডান হাতের কক্জি 
দিয়ে বাম হাতের পৃষ্ঠদেশে থাগ্নড় মেরে বা আঘাত করে। কারণ, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

(GLall G2 de al s 52 DLS S = 3) 
“যখন সালাতে তোমাদের কোনো সমস্যা হয়, তখন পুরুষরা যেন তাসবীহ বলে 
এবং নারীরা যেন তাসফীক করে (হাতকে হাতের উপর মারে)”। সালাতে 
কোনো সমস্যা হলে নারীদের জন্য তাসফীক করা বৈধ। সমস্যার এক 
উদাহরণ: ইমামের ভুল করা, কারণ নারীর শব্দ পুরুষের জন্য ফিতনার কারণ 
হয়, তাই তাকে হাতে তাসফীক করার নির্দেশ দেওয়া হয়েছে, কথা বলার নয়। 
থাকবে, যেন পুরুষরা তাদের সাক্ষাত না পায়। কারণ, উম্মে সালামাহ বর্ণনা 


* সহীহ মুসলিম, হাদীস নং ৪৪০; তিরমিযী, হাদীস নং ২২৪; নাসাঈ, হাদীস নং৮২০’ আবু 
দাউদ, হাদীস নং ৬৭৮; ইবন মাজাহ, হাদীস নং ১০০০; আহমদ: (২/৪৮৫); দারেমী, 
হাদীস নং ১২৬৮ 


IslamHouse com 


__ মুমিন নারীদের বিশেষ বিধান [৫৫ 


করেন, 
SE GAS Ss : SI 5 5 6 dl Io DIS SEB 2 5h 
1 d5 FE SG AMEE CL IGN 52 LS IS SS SE hl Lo ds 5 
AGING SG xls dh be 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফরযের সালাম শেষে নারীরা 
দাঁড়িয়ে যেত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যেসব পুরুষ 
তার সাথে সালাত পড়েছে বসে থাকত, যতক্ষণ আল্লাহ চাইতেন। যখন 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন তারাও উঠত ।”' 
ইমাম যুহরী রহ. বলেন: “আল্লাহ ভালো জানেন, তবে আমরা তার কারণ 
হিসেবে মনে করি নারীরা যাতে বাড়ি চলে যেতে সক্ষম হয়” ।* 
আর ইমাম শাওকানী তাঁর নাইলুল আওযত্বার গ্রন্থে (২/৩২৬) বলেন, এ হাদীস 
থেকে বুঝা যায়, ইমামের জন্য মুস্তাহাব হচ্ছে মুক্তাদীদের অবস্থা খেয়াল রাখা, 
অন্যায় বা হারামে পতিত হওয়ার সম্ভাবনা থাকলে তা থেকে সাবধানতা 
অবলম্বন করা, সন্দেহমূলক কিছু ঘটার সম্ভাবনা থাকলে তা থেকে দুরে থাকা, 
ঘর তো দূরের কথা রাস্তা-ঘাটেও নারী-পুরুষের মধ্যে মেলামেশা হওয়ার 
বিষয়টি অপছন্দনীয় হিসেবে বিবেচনা করা । 
ইমাম নাওয়াওয়ী তাঁর আল-মাজমূ* গ্রন্থে (৩/৪৫৫) বলেন, আর মহিলারা 
জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে পুরুষদের থেকে ভিন্ন: 
এক. পুরুষদের মত জামাতে সালাত আদায় করা তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। 
দুই. তাদের মহিলা ইমাম তাদের মাঝ বরাবর দাঁড়াবে (সামনে নয়) 
তিন. মহিলা যদি একজন হয় তবে সে পুরুষের পিছনে দাঁড়াবে, পুরুষের পাশে 
নয়, যা পুরুষের বিধান থেকে ভিন্নতর ৷ 


* বুখারী, হাদীস নং ৮৬৬ 
* সহীহ বুখারী, দেখুন: আশ-শারহুল কাবীর আলাল মুকনি‘: (১/৪২২) 


IslamHOouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৫৬ 


চার. যখন মহিলারা পুরুষদের সাথে সালাত আদায় করবে তখন তাদের শেষ 

কাতার প্রথম কাতার থেকে উত্তম '... শেষ । 

এ সব কিছু থেকে জানা গেল যে, নারী-পুরুষদের মেলামেশা হারাম । 

৭. ঈদের সালাতে নারীদের বের হওয়ার বিধান: 

উম্মে ‘আতিয়্যাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন; 

22 ll: sNl bal 3 se ON sy le Bl be BI bh 

55039 El OEE — Pall: Bs - Dall las atl lb pd Sly, 
Laka) 

আমরা ঈদুল ফিতর ও ঈদুল আযহায় ঝতুমতী, যুবতী ও অবিবাহিতা নারীদের 

বের করি, তবে খতুমতী নারীরা সালাত থেকে বিরত থাকবে, অপর বর্ণনায় 

আছে: মুসল্লীদের থেকে দূরে থাকবে এবং কল্যাণ ও মুসলিমদের দো‘আয় অংশ 

গ্রহণ করবে” ৷ 

শাওকানী রহ. বলেন: “এ হাদীস ও এ জাতীয় অন্যান্য হাদীস স্পষ্টভাবে প্রমাণ 

করে যে, দুই ঈদের দিন নারীদের ঈদগাহ যাওয়া বৈধ, এতে কুমারী, বিধবা, 

যুবতী, বৃদ্ধা, ঝতুমতী ও অন্যদের মাঝে কোনো পার্থক্য নেই, তবে যদি সে যদি 

ইদ্দত পালনকারী হয় অথবা তার বের হওয়ায় ফেতনার আশঙ্কা থাকে অথবা 

কোনো সমস্যা হলে বের হবে না”।* সমাপ্ত 

শাইখুল ইসলাম ইবন তাইমিয়া ‘মাজমু‘ ফাতাওয়ায়’: (৬/৪৫৮ ও ৪৫৯) বলেন: 

“মুমিন নারীদের বলা হয়েছে যে, জামা'আত ও জুমআয় উপস্থিত হওয়া 

অপেক্ষা ঘরে সালাত পড়াই তাদের জন্য অধিক উত্তম তবে ঈদ ব্যতীত ৷ ঈদে 


' সহীহ বুখারী, হাদীস নং ১৫৬৯; সহীহ মুসলিম, হাদীস নং ৮৯০; তিরমিযী, হাদীস নং ৫৩৯; 
নাসাঈ, হাদীস নং ১৫৫৮; আবু দাউদ, হাদীস নং ১১৩৯; ইবন মাজাহ, হাদীস নং ১৩০৭; 
আহমদ (৫/৮৪); দারেমী, হাদীস নং ১৬০৯ 

* নাইলুল আওতার: (৩/৩০৬) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 00 


তাদের উপস্থিতির আদেশ রয়েছে, কয়েকটি কারণে, আল্লাহ ভালো জানেন: 
এক. ঈদ বছরে মাত্র দু'বার, তাই তাদের উপস্থিতি গ্রহণযোগ্য পক্ষান্তরে 
জুমু‘আ ও জামা‘আত এরূপ নয়। 

করা। 

তিন. ঈদের সালাতের জন্য বের হওয়া মূলত আল্লাহর যিকিরের জন্য ময়দানে 
বের হওয়া, যা কয়েক বিবেচনায় হজের সাথে মিল রাখে । এ জন্য হাজীদের 
সাথে মিল রেখে হজের মৌসুমেই বড় ঈদ হয়। সমাপ্ত । 

শাফে‘ঈগণ বলেন: সাধারণ নারীরা যাবে, বিশেষ মর্যাদার অধিকারী নারীরা 
যাবে না। 

ইমাম নাওয়াওয়ী ‘আল-মাজমু’: (৫/১৩) গ্রন্থে বলেন: শাফেঈ ও তার সাথীগণ 
বলেছেন: সাধারণ নারীদের ঈদের সালাতে হাযির হওয়া মুস্তাহাব, সম্থান্ত ও 
বিশেষ মর্যাদার অধিকারী নারীদের সালাতে বের হওয়া মাকরূহ... অতঃপর 
বলেন: তারা যখন বের হবে নিম্নমানের কাপড় পরিধান করে বের হবে, 
আবেদনময়ী কাপড় পরিধান করে বের হবে না, তাদের জন্য পনি দ্বারা 
পরিচ্ছন্ন হওয়া মুস্তাহাব, তবে সুগন্ধি ব্যবহার করা মাকরূহ। এ বিধান বৃদ্ধা ও 
তাদের ন্যায় নারীদের জন্য যারা বিবাহের ইচ্ছা রাখে না, তবে যুবতী, সুন্দরী 
এবং বিবাহের ইচ্ছা রাখে এরূপ নারীদের উপস্থিত হওয়া মাকরূহ। কারণ, 
এতে তাদের ওপর ও তাদের দ্বারা অন্যদের ফিতনার আশঙ্কা থাকে যদি বলা 
হয়, এ বিধান উল্লিখিত উম্মে আতিয়্যার হাদীসের বিপরীত, আমরা বলব: 
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে সহীহ বুখারী ও মুসলিমে এসেছে, তিনি 
বলেছেন: “নারীরা যা করছে তা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
দেখতেন অবশ্যই তাদেরকে নিষেধ করতেন, যেরূপ বনু ইসরাঈলের নারীদের 
নিষেধ করা হয়েছে।” দ্বিতীয়ত প্রথম যুগের তুলনায় বর্তমান যুগে ফিতনার 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৫৮ 


উপকরণ অনেক বেশি। আল্লাহ তা'আলা ভালো জানেন সমাপ্ত 

আমি বলি: আমাদের যুগে ফিতনা আরো মারাত্মক । 

ইমাম ইবনুল জাওযী ‘আহকামুন নিসা’; (পৃ. ৩৮) গ্ৰন্থে বলেন: আমরা বর্ণনা 
করেছি যে, নারীদের বের হওয়া বৈধ; কিন্তু যদি তাদের নিজেদের কিংবা 
তাদের দ্বারা অন্যদের ফিতনার আশঙ্কা হয় তাহলে বের না হওয়াই উত্তম। 
কারণ, প্রথম যুগের নারীরা যেভাবে লালিত-পালিত হয়েছে সেভাবে এ যুগের 
নারীরা হয় নি, পুরুষদের অবস্থাও তথৈবচ”। সমাপ্ত । অর্থাৎ তারা অনেক 
তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত ছিল। 

হে মুসলিম বোন, এসব উদ্ধৃতি থেকে জান যে, ঈদের সালাতের জন্য তোমার 
বের হওয়া শরী‘আতের দৃষ্টিতে বৈধ, তবে শর্ত হচ্ছে পর্দা ও সম্রমকে সংরক্ষণ 
করে এবং আল্লাহর নৈকট্য লাভ, মুসলিমদের দো'‘আয় অংশ গ্রহণ ও ইসলামের 
নিদর্শনকে বুলন্দ করার ইচ্ছায়, তার উদ্দেশ্য কখনো সোন্দর্য চর্চা ও ফিতনার 
মুখোমুখি হওয়া নয় । 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৫৯ 


ষষ্ঠ পরিচ্ছেদ 
জানাযা সংক্রান্ত নারীদের বিশেষ বিধান 

আল্লাহ তা‘আলা প্রত্যেক নফসের জন্যই মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন। 
স্থায়িত্ব একমাত্র তার নিজের জন্যই সংরক্ষিত তিনি বলেন: 

[vi © EYE JES DS 5 FS) 
“আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা” । [সুরা 
আর-রহমান, আয়াত; ২৭] 
বনু আদমের জানাযার সাথে কিছু বিধান রয়েছে, যা বাস্তবায়ন করা জীবিতদের 
ওপর জর্রি। তন্মধ্যে এখানে আমরা শুধু নারীদের সাথে খাস জরুরি কতক 
বিধান উল্লেখ করব । 
১. মৃত নারীকে গোসল দেওয়ার দায়িত্ব কোনো নারীর গ্রহণ করা ওয়াজিব: 
মৃত নারীকে গোসল নারীই দিবে, পুরুষের পক্ষে তাকে গোসল দেওয়া বৈধ নয় 
স্বামী ব্যতীত, স্বামীর পক্ষে স্ত্রীকে গোসল দেওয়া বৈধ । অনুরূপ পুরুষকে 
গোসল করানোর দায়িত্ব পুরুষ গ্রহণ করবে, নারীর পক্ষে তাকে গোসল দেওয়া 
বৈধ নয় স্ত্রী ব্যতীত, স্ত্রীর পক্ষে নিজ স্বামীকে গোসল দেওয়া বৈধ কারণ, 
ওয়াসাল্লামকে গোসল দিয়েছেন, অনুরূপ আসমা বিনতে উমাইস নিজ স্বামী আবু 
বকর রাদিয়াল্লাহু ‘আনহুকে গোসল দিয়েছেন। 
২. নারীদের পাঁচটি সাদা কাপড়ে কাফন দেওয়া মুস্তাহাব: 
ইযার, যা দিয়ে তার নিম্নাংশ আবৃত করা হয়। উড়না হবে মাথার উপর । জামা 
হবে তার শরীরের উপর আর দু'টি লেফাফা দিয়ে তার পূর্ণ শরীরকে ঢেকে 
দেওয়া হবে কারণ, লায়লা সাকাফিয়্যাহ বর্ণনা করেন: 
blk dsb, ws oy le Dl bo By cx PFE fl ne 3 5) 
EG DS mw C23 5 LAS OLDS OOM SG lJ Gls 


Cs) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১৬০ 


“উম্মে কুলসুম বিনতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে 
যারা তাকে গোসল দেয়, আমি তাদের একজন ছিলাম । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথম যা দিয়ে ছিলেন, তা ছিল ইযার, 
অতঃপর জামা, অতঃপর উড়না, অতঃপর লেফাফা, অতঃপর এগুলোকে 
আরেকটি কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেই” ৷! 
ইমাম শাওকানী রহ. বলেন: হাদীস প্রমাণ করে যে, নারীর কাফনের জন্য 
বিধান হচ্ছে ইযার, জামা, উড়না, চাদর ও লেফাফা”।* সমাপ্ত 
৩. মৃত নারীর চুলের ব্যাপারে করণীয়: 
নারীর চুল তিনটি বেণী করে পিছনে ফেলে রাখবে কারণ, উম্মে ‘আতিয়্যাহ 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের গোসলের বর্ণনা দিয়ে বলেন: 

leas ally 053 SG eat bi) 
“আমরা তার চুলকে সমান তিনটি বেণী বানিয়ে পিছনে রেখে দিয়েছি” । 
8, নারীদের জানাযার পশ্চাতে চলার বিধান: 
উম্মে ‘আতিয়্যাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: 

Le fe SLE or Lie) 

“আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে তবে কঠোরভাবে 
নিষেধ করা হয় নি”।* 
উম্মে ‘আতিয়্যাহ-এর কথা “আমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয় নি” 


* আবু দাউদ, হাদীস নং ৩১৫৭; আহমদ: (৬/৩৮০) 

* নাইলুল আওতার: (৪/8২) 

সহীহ বুখারী, হাদীস নং ১২০৪; সহীহ মুসলিম, হাদীস নং ৯৩৯; তিরমিযী, হাদীস নং ৯৯০; 
আবু দাউদ, হাদীস নং ৩১৪৫; ইবন মাজাহ, হাদীস নং ১৪৫৯; আহমদ: (৬/৪০৭) 

* সহীহ বুখারী, হাদীস নং ১২১৯; সহীহ মুসলিম, হাদীস নং ৯৩৮; আবু দাউদ, হাদীস নং 
৩১৬৭; ইবন মাজাহ, হাদীস নং ১৫৭৭; আহমদ: (৬/৪০৮) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৬১ 


নিষেধ করার বিষয়টিতে তাকীদ দেওয়া হয় নি”। এ কথা জানাযার অনুসরণ 
করা হারাম হওয়ার পরিপন্থী নয় । হয়তো তিনি ধারণা করেছে এ নিষেধাজ্ঞা 
হারাম নয়। এটা তার বুঝ, দলীল তার বুঝ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কথাই দলীল” ।' 
৫, নারীদের কবর যিয়ারত করা হারাম: 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত; 

Onl oll; 0 os ls Hl Yo ld oh 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতকারীদের ওপর লা‘নত 
করেছেন” ।* 
সুযোগ দেওয়া হয়, সে অস্থিরতা, বিলাপ ও মাতম শুরু করবে, কারণ তার 
মধ্যে রয়েছে দুর্বলতা, অধিক অস্থিরতা ও কম ধৈর্য দ্বিতীয়ত তার এসব কর্ম 
মৃত ব্যক্তির জন্য কষ্টের কারণ । তৃতীয়ত তার চেহারা ও আওয়াজ দ্বারা 
পুরুষদের ফিতনা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অপর এক হাদীসে এসেছে: 

ell 2359 BI ID =o) 

“কারণ তোমরা জীবিতদের ফিতনায় ফেল এবং মৃতদের কষ্ট দাও” । 
অতএব নারীদের কবর যিয়ারত ফেতনার কারণ, যা তাদের ও পুরুষদের মাঝে 
কিছু হারাম বিষয়কে জন্ম দেয় । এতে যিয়ারত করার হিকমতও সুনিশ্চিত নয়, 
কারণ যিয়ারতের এমন কোনো সীমা নির্ধারণ করা সম্ভব নয় যা এসব অপরাধ 
জন্ম দিবে না। আবার এক যিয়ারতকে অপর যিয়ারত থেকে পৃথক করাও 
সম্ভব নয় যে, একটি জায়েয বলব ৷ শরী‘আতের একটি নীতি হচ্ছে যদি কোনো 


* মাজমুউল ফতোয়া: (২৪/৩৫৫) 
* তিরমিযী, হাদীস নং ১০৫৬; ইবন মাজাহ ১৫৭৬; আহমদ (২/৩৫৬) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৬২: 


বিধানের হিকমত গোপন হয় অথবা সচরাচর না হয়, তাহলে তার সম্ভাব্য 
হিকমতের সাথে হুকুম সম্পৃক্ত হয়। অতএব, হারাম কর্মের পথ বন্ধ করার 
স্বার্থে যিয়ারত নিষিদ্ধ করাই শ্রেয়। যেমন, গোপন সৌন্দর্যের দিকে দৃষ্টি দেওয়া 
হারাম। কারণ, সেটা ফিতনার কারণ। অনুরূপ অপরিচিত নারীর সাথে একান্ত 
মিলন ও তার দিকে দৃষ্টি ইত্যাদি হারাম। নারীর যিয়ারতে এমন কিছু নেই যা 
এসব ফ্যাসাদ মোকাবেলায় সক্ষম৷ কারণ, যিয়ারতে মৃত ব্যক্তির জন্য দো'আ 
ব্যতীত কিছু নেই যা ঘরে বসেই সম্ভব” ।' সমাপ্ত । 
৬. মাতম করা হারাম: 
মাতম হচ্ছে মৃত ব্যক্তির ওপর অস্থিরতা প্রকাশ করে উচ্চস্বরে বিলাপ করা, 
কাপড় ছিড়ে ফেলা, গাল থাপড়ানো, চুল উঠিয়ে ফেলা, চেহারা কালো করা ও 
খামচানো, ধ্বংসকে আহ্বান করা ইত্যাদি, যা আল্লাহর সিদ্ধান্ত ও তাকদীরের 
ওপর অসন্তুষ্টি ও অধৈর্যতা প্রমাণ করে । এসব আচরণ হারাম ও কবিরা গুনাহ । 
সহীহ বুখারী ও মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 

Us S02 3, nl Gt 3 2 2 ls 2) 
“যে গালে আঘাত করে, কাপড় ছিড়ে ফেলে ও জাহেলী পরিভাষায় চিল্লাফাল্লা 
করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়” ।* সহীহ বুখারী ও মুসলিমে আরো রয়েছে: 

(GGL WU DLN 2 52 iy “lS De Sh 

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিকাহ, হালিকাহ ও শাক্কাহ থেকে 
বিমুক্ত”। 
সালিকাহ: সে নারী, যে মুসীবতের সময় উচ্চস্বরে আওয়াজ করে হালিকাহ: সে 
নারী, যে মুসীবতের সময় চুল ছিড়ে ফেলে শাক্কাহ: সে নারী, যে মুসীবতের 


* মাজমুউল ফতোয়া: (২৪/৩৫৫, ৩৫৬) 
* সহীহ বুখারী, হাদীস নং ১২৩২; সহীহ মুসলিম, হাদীস নং ১০৩; তিরমিযী, হাদীস নং ৯৯৯; 
নাসাঈ, হাদীস নং ১৮৬০; ইবন মাজাহ, হাদীস নং ১৫৮৪; আহমদ (১/৪৬৫) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৩৬৩ 


সময় কাপড় ছিড়ে ফেলে সহীহ মুসলিমে বর্ণিত, 
Gail AU day “de Dl be Sh 

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতমকারী ও মাতম শ্রবণকারীকে লা‘নত 
করেছেন” ৷ অর্থাৎ যে স্বেচ্ছায় মাতম শুনে ও তা পছন্দ করে। 
হে মুসলিম বোন, মুসীবতের সময় এসব হারাম কাজ থেকে বিরত থাকা একান্ত 
জরুরি, তুমি ধৈর্য ধারণ কর ও সাওয়াবের আশা রাখ, যেন মুসীবত তোমার 
পাপের কাফফারা ও নেকি বৃদ্ধির কারণ হয়। আল্লাহ তাআলা বলেন: 
P85 SIE AN, JIN G3 25 EL SAT SG 08 Sd) 
le Bl © S25 STG Hs BHC Emad BAT SAT © Sap 

[ov c00 AMO SET Dj 255 105 05 Sls 
“আর আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান- 
মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে । আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও । 
যারা, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর 
জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। তাদের ওপরই রয়েছে 
তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াত প্রাপ্ত”। 
[সুরা আল-বাকারা, আয়াত: ১৫৫-১৫৭] 
হ্যাঁ, তোমার জন্য কাঁদা বৈধ যদি মাতম, হারাম কর্ম এবং আল্লাহর ফয়সালা ও 
কুদরতের ওপর অসন্তুষ্টি প্রকাশ না হয়। কারণ, ক্রন্দন মৃত ব্যক্তির প্রতি 
রহমত ও অন্তরে নমতার আলামত ৷ দ্বিতীয়ত এটাকে প্রতিহত করাও সম্ভব 
নয়, তাই ক্রন্দন করা বৈধ, বরং মুস্তাহাব। আল্লাহই সাহায্যকারী । 


' আবু দাউদ, হাদীস নং ৩১২৮; আহমদ: (৩/৬৫) 
IslamHouse econ 


মুমিন নারীদের বিশেষ বিধান R৬৪ 


সপ্তম পরিচ্ছেদ 
সিয়াম সংক্রান্ত নারীদের বিধান 

রমযান মাসের সিয়াম প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের ওপর ফরয। সিয়াম 
ইসলামের একটি রুকন ও মহান এক স্তম্ভ । আল্লাহ তা'আলা বলেন: 
nl Lil 9 Gall BS MS Ball anil C8 ls ৰ) 

DAY AMM LO SE 
“হে মুমিনগণ, তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা 
হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর” । 
[সূরা আল-বাকারা, আয়াত: ১৮৩] 
এখানে <5 অর্থ ফরয করা হয়েছে। কিশোরীর মাঝে সালাবক হওয়ার কোনো 
একটি নিদর্শন স্পষ্ট হলে ফরয বিধান পালন করার বয়সে উপনীত হয়, তখন 
থেকে সে ফরয সিয়াম রাখা শুরু করবে সাবালক হওয়ার একটি নিদর্শন ঝতু 
বা হায়েয । খতু কখনো নয় বছরে শুরু হয়; কিন্তু কতক কিশোরী বিধান না 
জানার কারণে সিয়াম রাখে না, তার ধারণা সে ছোট । পরিবারও তাকে সিয়াম 
রাখার নির্দেশ করে না, ইসলামের একটি রুকনের ক্ষেত্রে এটি বড় ধরণের 
গাফলতি ৷ এরূপ যার ক্ষেত্রে ঘটেছে তাকে অবশ্যই খতু তথা হায়েযের শুরু 
থেকে সিয়াম কাযা করতে হবে, যদিও অনেক দীর্ঘ হয়, কারণ তার জিম্মায় 
সিয়াম বাকি রয়েছে।' 
কার ওপর রমযান ওয়াজিব? 
রমযান মাস প্রবেশ করলে সালাবক, সুস্থ ও নিবাসস্থলে অবস্থানকারী প্রত্যেক 
মুসলিম নারী ও পুরুষের ওপর সিয়াম রাখা ওয়াজিব হয়। কেউ যদি রমযানের 
মাঝে অসুস্থ হয় অথবা মুসাফির হয়, সে পানাহার করবে এবং তার সংখ্যা 
মোতাবেক অন্য সময় কাযা করবে৷ আল্লাহ তা'আলা বলেন: 


' কাযা করার সাথে প্রত্যেক দিনের বিনিময়ে মিসকিনকে আধা সা খাবার দিবে। 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৬৫ 


AE I PE TT 

| [\Ao :5 4] 
“সুতরাং তোমাদের মাঝে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম 
পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে 
সংখ্যা পূরণ করবে” ৷ [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৫] 
অনুরূপ যার নিকট রমযান উপস্থিত হয় এমন অবস্থায় যে, সে জরাগ্রস্ত, সিয়াম 
রাখতে সক্ষম নয় অথবা স্থায়ীভাবে অসুস্থ যা কোনো সময় সেরে উঠার কোনো 
সম্ভাবনা নেই, হোক সে নারী কিংবা পুরুষ পানাহার করবে এবং প্রত্যেক 
দিনের পরিবর্তে একজন মিসকীনকে আধা সা’ দেশীয় খাবার দিবে। আল্লাহ 
তাআলা বলেন: 

DAE 5A CSL Fb ES bi NS. 

“আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া -একজন দরিদ্রকে 
খাবার প্রদান করা” । [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৪] 
আব্দুল্লাহ ইবন আব্বাস বলেন, এ বিধান এমন বুড়োর জন্য যার সুস্থ হয়ে 
উঠার সম্ভাবনা নেই। এ কথা ইমাম বুখারী বর্ণনা করেছেন অনুরূপ যার রোগ 
থেকে সেরে উঠার সম্ভাবনা নেই সেও বুড়োর মত, তাদের ওপর কাযা নেই 
যেহেতু তাদের পক্ষে কাযা সম্ভবও নয়। 
বিশেষ কিছু অপারগতার কারণে রমযানে নারীর পানাহার করা বৈধ: 
নারীর কিছু অপারগতা রয়েছে, যে কারণে রমযানে পানাহার করা তার পক্ষে 
বৈধ, তবে ছেড়ে দেওয়া সিয়ামগুলো পরে কাযা করবে অবশ্যই। 
নারীর অপারগতাগুলো নিম্নরূপ: 


' এক সা‘ এর সঠিক পরিমাণ হচ্ছে, দুই মুদ্দ। এক মুদ্দ হচ্ছে, স্বাভাবিক মানুষের দু’ হাতের 
ক্রোশ পরিমান ৷ সাধারণত গম হলে তা ২ কেজি ৪০ গ্রীম হয়। সে হিসেবে আধা সা‘ হচ্ছে, 
এক কেজি বিশ গ্রাম । 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৬৬ 


১. হায়েয ও নিফাস; হায়েয ও নিফাসের সময় সিয়াম রাখা হারাম, পরে তা 
কাযা করা ওয়াজিব। কারণ, আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বুখারী ও 
মুসলিম বর্ণনা করেন: 

GL las pF NV, ord las p35 US) 
“আমাদেরকে সিয়ামের কাযা করার নির্দেশ দেওয়া হত, কিন্তু সালাতের কাযা 
করার নির্দেশ দেওয়া হত না” ৷! 
এর কারণ, একদা জনৈক নারী আয়েশাকে প্রশ্ন করেন: খতুমতী নারীরা সিয়াম 
কাযা করবে, কিন্তু সালাত কাযা করবে না কারণ কী? উত্তরে তিনি বলেন: 
এসব বিষয় অহী নির্ভর, এতে অহীর অনুসরণ করাই মূল কথা । 
খতু অবস্থায় সিয়াম ত্যাগ করার হিকমত: 
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ, ‘মাজমুউল ফতেয়ায়’; (২৫/২৫১) 
বলেন: “খ'তুতে যে রক্ত নির্গত হয় সেটা এক প্রকার রক্তক্ষরণ, যা তার 
স্বাভাবিক সুস্থতার বিপরীত ৷ খতুমতী নারী স্বাভাবিক অবস্থায় সিয়াম রাখতে 
সক্ষম যখন তার রক্ত নির্গত হয় না। অতএব, খতুমতী নারী যদি স্বাভাবিক 
অবস্থায় সিয়াম রাখে যখন তার শরীর থেকে শক্তিশালী উপাদান (রক্ত) বের 
হওয়া বন্ধ থাকে তার সিয়ামটা স্বাভাবিক হয়। পক্ষান্তরে যদি খ'তু অবস্থায় 
সিয়াম রাখে যখন তার থেকে শরীরের নির্যাস রক্ত বের হয়, যা শরীরকে ক্ষয় 
ও দুর্বল করে, তখন তার সিয়ামও হবে অস্বাভাবিক (দুর্বল) । এ জন্য নারীদের 
খতু শেষে সিয়াম কাযা করার নির্দেশ প্রদান করা হয়েছে। সমাপ্ত। 
২, গর্ভ ও দুগ্ধপান: গর্ভ ও দুগ্ধপান করানো অবস্থায় সিয়াম দ্বারা যদি নারী 
অথবা সন্তান অথবা তারা উভয়ে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে গর্ভ ও দুগ্ধপান করানো 
অবস্থায় পানাহার করবে৷ অতঃপর যে ক্ষতির আশঙ্কায় পানাহার করেছে সেটা 


' সহীহ বুখারী, হাদীস নং ৩১৫; সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৫; তিরমিযী, হাদীস নং ১৩০; 
নাসাঈ, হাদীস নং ২৩১৮; আবু দাউদ, হাদীস নং ২৬২; ইবন মাজাহ, হাদীস নং ৬৩১; 
আহমদ (৬/২৩২); দারেমী, হাদীস নং ৯৮৬ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান UA 


যদি বাচ্চা সংশ্লিষ্ট হয়, মায়ের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে পানাহার করা 
দিনের কাযা করবে এবং প্রত্যেক দিনের মোকাবিলায় একজন মিসকিনকে 
খাবার দিবে। আর যদি ক্ষতি নারীর সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে শুধু তার কাযা 
করলে যথেষ্ট হবে। কারণ, গর্ভবতী ও দুগ্ধদানকারী উভয় আল্লাহর বাণীর 
অন্তর্ভুক্ত । আল্লাহ তা‘আলা বলেন: 

[At 5500 CSL LEE LSS LAS GN 5) 
“আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া -একজন দরিদ্রকে 
খাবার প্রদান করা” । [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৪] 
হাফেয ইবন কাসির রহ. স্বীয় তাফসীর: (১/৩৭৯) গ্রন্থে বলেন: “আয়াতের 
অর্থে গর্ভবতী ও দুগ্ধদানকারী অন্তর্ভুক্ত হয়, যদি তারা তাদের নিজের নফসের 
অথবা সন্তানের ওপর আশঙ্কা করে” । সমাপ্ত 
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. বলেন: যদি গর্ভবতী তার বাচ্চার ওপর 
আশঙ্কা করে, তাহলে পানাহার করবে ও প্রত্যেক দিনের কাযা করবে এবং 
প্রত্যেক দিনের মোকাবেলায় মিসকীনকে এক রতল' রুটি দিবে” ।* সমাপ্ত । 
কয়েকটি জ্ঞাতব্য: 
১. মুস্তাহাযাহ নারী: যে নারীর হায়েয ব্যতীত কোনো কারণে রক্ত নির্গত হয়, 
যার আলোচনা আমরা পূর্বে করেছি, তার উপর সিয়াম রাখা জরুরি ৷ ইন্তেহাযার 
কারণে পানাহার করা তার পক্ষে বৈধ নয়। 
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. খতুমতী নারীর পানাহার করার 
আলোচনা শেষে বলেন: ইস্তেহাযা এর বিপরীত, কারণ ইস্তেহাযা দীর্ঘ সময়কে 
ঘিরে থাকে, তার এমন কোনো সময় নেই যেখানে তাকে সিয়ামের নির্দেশ 
দেওয়া হবে। আবার ইস্তেহাযাহ থেকে তার বাচারও উপায় নেই । ইস্তেহাযার 


* এখানে রতল বলে সম্ভবত: অর্ধ সা বুঝানো হয়েছে যা পূর্বে বর্ণিত হয়েছে। [সম্পাদক] 
* আল-মাজমু: (২৫/৩১৮) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৬৮ 


রক্ত হচ্ছে সামান্য বমি, আঘাতের কারণে বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের 
হওয়া ও স্বপ্ন দোষ ইত্যাদির মত, যার কোনো নিদিষ্ট সময় নেই, যার থেকে 
নিরাপদ থাকা অসম্ভব । অতএব, এগুলো হায়েযের রক্তের ন্যায় সিয়ামের পথে 
বাঁধা নয়” সমাপ্ত । 
২. ঝতুমতী, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী যদি পানাহার করে, তাহলে তাদের 
ওপর ফরয হচ্ছে, যে রমযানে পানাহার করেছে তার পর থেকে আগামী 
রমযানের আগে কাযা করা, তবে দ্রুত কাযা করা মুস্তাহাব। যদি যে পরিমাণ 
তার ওপর কাযা ফরষ, পরবর্তী রমযান আসার সে ক’টি দিন বাকি থাকে, 
তাহলে এ দিনগুলোতে তার কাযা করা ফরয, যেন পিছনের রমযানের কাযা 
থাকাবস্থায় তার ওপর নতুন রমযান আগমন না করে। যদি পেছনের রমযানের 
কাযা না করে, এভাবেই পরবর্তী রমযান এসে যায়, বিলম্ব করার কোনো 
কারণও নেই, তাহলে তার ওপর কাযা করা ও প্রত্যেক দিনের বিনিময়ে 
মিসকীনকে খাবার দেওয়া ফরয, আর যদি তার পশ্চাতে সঙ্গত কারণ থাকে 
তাহলে শুধু কাযা করা ওয়াজিব অনুরূপভাবে যার ওপর কাযা ছিল রোগ 
অথবা সফরের কারণে, তার হুকুমও খতুমতী নারীর মতো উপরোক্ত ব্যাখ্যাসহ ৷ 
৩. স্বামীর উপস্থিত থাকাবস্থায় নারীর নফল সিয়াম রাখা জায়েয নয়। কারণ, 
ইমাম বুখারী ও মুসলিম প্রমুখগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণনা 
করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

(3b Ys zs tr5 ol lAY Jz Yh 
“কোনো নারীর পক্ষে জায়েয নয় স্বামীর উপস্থিতিতে সিয়াম রাখা তার অনুমতি 
ব্যতীত” ।৷* আহমদ ও আবু দাউদের কতক বর্ণনায় আছে, তবে রমযান ব্যতীত ৷ 
অবশ্য যদি স্বামী নফল সিয়াম রাখার অনুমতি দেয় অথবা তার স্বামী উপস্থিত 


* মাজমুউল ফাতোয়া: (২৫/২৫১) 
2 সহীহ বুখারী, হাদীস নং ৪৮৯৯; সহীহ মুসলিম, হাদীস নং ১০২৬; আহমদ (২/৩১৬) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 


১৩১৬০৯ 


না থাকে অথবা তার স্বামীই নেই, তার পক্ষে নফল সিয়াম রাখা মুস্তাহাব। 
বিশেষভাবে যে দিনগুলোকে সিয়াম রাখা মুস্তাহাব, যেমন সোমবার, 
বৃহস্পতিবার ও প্রত্যেক মাসে তিনটি সিয়াম, শাওয়াল মাসের ছয় সিয়াম, জিল 
হজ মাসের দশ দিনের সিয়াম, আরাফার সিয়াম এবং আশুরার দিন সিয়াম 
রাখা আগে বা পরে একদিন মিলিয়ে ৷ হ্যাঁ, রমযানের কাযা যিম্মাদারিতে 
থাকাবস্থায় যতক্ষণ না ফরয সাওম পালন শেষ করছে ততক্ষণ নফল সিয়াম 
রাখা যথাযথ নয়। আল্লাহ ভালো জানেন। 

8. খতুমতী নারী যদি রমযান মাসে দিনের মধ্যবর্তী সময় পাক হয়, তাহলে সে 
অবশিষ্ট দিন বিরত থাকবে এবং পরবর্তীতে কাযা করবে সময়ের প্রতি সম্মান 
জানিয়ে অবশিষ্ট দিন তার বিরত থাকা আবশ্যক। 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১৭০ 


অষ্টম পরিচ্ছেদ 
হজ ও উমরায় নারীর বিশেষ বিধান 

প্রতি বছর আল্লাহর সম্মানিত ঘর বায়তুল্লার হজ করা পুরো উম্মতের ওপর 
ওয়াজিব কিফায়া, অর্থাৎ সবার ওপর ওয়াজিব, তবে কতক সংখ্যক আদায় 
করলে বাকিদের থেকে আদায় হয়ে যায়। যেসব মুসলিমের মাঝে হজের সকল 
শর্ত বিদ্যমান, তাদের ওপর জীবনে একবার হজ করা ফরয, তার অতিরিক্ত 
হজ নফল । হজ ইসলামের এক গুরুত্বপূর্ণ রুকন । নারীর জন্য হজ জিহাদ 
সমতুল্য । আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: 

Gall 21:43 JG5 YN Mex cele co Ub x ll fo fo dl dy bh 
“হে আল্লাহর রাসূল, নারীদের ওপর কি জিহাদ আছে? তিনি বললেন: হ্যাঁ 
তাদের ওপর এমন জিহাদ আছে যেখানে মারামারি নেই: (অর্থাৎ) হজ ও 
উমরাহ”।' আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে ইমাম বুখারী আরো বর্ণনা করেন, 
তিনি বলেছেন: 

0s 2 Ll GI dt nl El all a3 St Sn ld 
জিহাদ করব না? তিনি বলেন: তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ মাবরুর হজ” ।* 


' ত্থবন মাজাহ: (৩৯০১), আহমদ: (৬/১৬৫) 
* সহীহ বুখারী, হাদীস নং ১৪৪৮), নাসাঈ, হাদীস নং২৬২৮) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 


৯৩৭১ 


হজ সংক্রান্ত নারীর বিশেষ বিধান 
১. মুহরিম: 
হজে নারী-পুরুষ সবার জন্য কিছু বিধান রয়েছে সাধারণ, যেখানে কোনো 
ভিন্নতা নেই, সমানভাবে সবার জন্যই তা প্রযোজ্য, যেমন ইসলাম, বিবেক, 
স্বাধীনতা, সাবালক ও অর্থনেতিক সামর্থ্য 
তবে নারীর জন্য অতিরিক্ত শর্ত হচ্ছে মাহরাম থাকা, যার সাথে সে হজের 
সফর করবে। মাহরাম যেমন স্বামী অথবা রক্তের সম্পর্কের কারণে নারীর 
ওপর চির দিন হারাম এমন পুরুষ, যেমন বাবা, সন্তান ও ভাই । অথবা রক্ত- 
সম্পর্ক ব্যতীত মাহরাম, যেমন দুধ ভাই অথবা মায়ের (পূর্ববর্তী বা পরবর্তী) 
স্বামী অথবা স্বামীর (অপর স্ত্রীর) ছেলে। 
মাহরাম শর্ত হওয়ার দলীল: ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বর্ণনা করেন, 
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুৎবায় বলতে শোনেন: 
Js EE 4 SS LABS VY e293 ep NUL Al J 04 Yh 
PS SSG UG IS 1S 58 BES Sh da e253 lA LMI bs 
lal 

“মাহরাম ব্যতীত কোনো নারী পুরুষের সাথে একান্তে থাকবে না, অনুরূপ 
মাহরাম ব্যতীত নারী সফর করবে না । এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ্র 
নাম লিখিয়েছি। তিনি বললেন: যাও, তোমার স্ত্রীর সাথে হজ কর” ৷! ইবন 
ওমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 

C2 52 ee NL CSG LA BLS Yh 


* সহীহ বুখারী, হাদীস নং ১৭৬৩; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৪১; ইবন মাজাহ, হাদীস নং 
২৯০০; আহমদ (১/২২২) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ম০৭২ 


“কোনো নারী মাহরাম ব্যতীত তিন দিন সফর করবে না”! 

এ জাতীয় অর্থ প্রদানকারী অনেক হাদীস রয়েছে, যা নারীকে হজ ও অন্যান্য 
প্রয়োজনে একাকী সফর থেকে নিষেধ করে। কারণ, নারী দুর্বল, সফরে সে 
এমন সমস্যা ও কষ্টের সম্মুখীন হয়, যা পুরুষ ব্যতীত কেউ সমাধান করতে 
পারে না দ্বিতীয়ত নারী ফাসিক পুরুষদের লালসার বস্তু, অতএব তার জন্য 
অবশ্যই মাহরাম জরুরি, যে তাকে সুরক্ষা দিবে ও তাদের কষ্ট থেকে তাকে 
নিরাপদ রাখবে । 

নারীর হজের মাহরামকে অবশ্যই সাবালক, মুসলিম ও বিবেকী হওয়া জরুরি । 
কারণ, মাহরাম হিসেবে কাফের বিশ্বাসযোগ্য নয়, যদি তার মাহরাম যোগাড় না 
হয়, কাউকে প্রতিনিধি করবে, যে তার পক্ষে হজ করবে। 

২. স্ত্রীর হজ যদি নফল হয় স্বামীর অনুমতি প্রয়োজন: 

স্ত্রী নফল হজ করতে চাইলে স্বামীর অনুমতি প্রয়োজন কারণ, স্ত্রী নফল হজে 
বের হলে তার ওপর স্বামীর যে হক রয়েছে তা বিনষ্ট হয়। ইবন কুদামাহ রহ, 
‘আল-মুগনি’: (৩/২৪০) গ্রন্থে বলেন: “স্ত্রীকে নফল হজ থেকে নিষেধ করার 
অধিকার স্বামীর রয়েছে। ইবনুল মুনযির বলেন: যেসব আলেমের ইলম আমার 
নিকট রয়েছে, তারা সবাই একমত যে স্ত্রীকে নফল হজ থেকে বারণ করার 
ইখতিয়ার স্বামীর রয়েছে, তার কারণ স্বামীর হক তার ওপর ওয়াজিব, অতএব 
নফল ইবাদতের জন্য ওয়াজিব নষ্ট করার সুযোগ স্ত্রীর নেই, যেমন মনিব ও 
গোলামের পরস্পর হক”। সমাপ্ত । 

৩. নারীর পক্ষে কারো প্রতিনিধি হয়ে হজ ও উমরা করা দুরন্ত: 

শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. ‘মাজমুউল ফতোয়ায়’: (২৬/১৩) বলেন: 
“আলেমদের এক্যমত্যে নারীর জন্য বৈধ অপর নারীর পক্ষ থেকে হজ করা, 


* সহীহ বুখারী, হাদীস নং ১০৩৬; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৩৮; আবু দাউদ, হাদীস নং 
১৭২৭; আহমদ: (২/১৯) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান AS 


হোক সে তার মেয়ে অথবা অন্য কেউ। অনুরূপ চার ইমাম ও জমহুর 
আলেমদের নিকট পুরুষের পক্ষ থেকেও নারীর হজ করা বৈধ, যেমন নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসআমিয়াহ নারীকে তার বাবার পক্ষ থেকে 
হজ করার নির্দেশ দিয়েছেন, যখন সে বলেছিল: 
bl AS et 2s Bf S53 he J HG HLS BI bo 
dello FS dtl of desl oF Of is le DY gl 
“হে আল্লাহর রাসূল, বান্দার ওপর আল্লাহর ফরজ বিধান হজ আমার বাবাকে 
বার্ধক্য অবস্থায় পেয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাবার 
পক্ষ থেকে হজ করার নির্দেশ দেন, যদিও নারীর তুলনায় পুরুষের ইহরাম 
অধিক পরিপূর্ণ” ।' সমাপ্ত । 
8. হজের সফরে নারীর খতু বা নিফাস হলে সফর অব্যাহত রাখবে: 
ইহরামের সময় যদি নারীর খতু বা নিফাস হয়, অন্যান্য পবিত্র নারীর মতো 
সেও ইহরাম বাঁধবে। কারণ, ইহরামের জন্য পবিত্রতা শর্ত নয়৷ ইবন কুদামাহ 
রহ. ‘আল-মুগনি’;: (৩/২৯৩ ও ২৯৪) গ্রন্থে বলেন: ইহরামের সময় নারীর 
গোসল করার বিধান রয়েছে, যেমন রয়েছে পুরুষের। ইহরাম হজের অংশ, 
তাই হায়েয ও নিফাসের নারীদের ক্ষেত্রে গোসল বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু 
তাদের ব্যাপারে হাদীস রয়েছে, জাবির রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: 
aaj el btm SB 5 Mts Cage tity sla) SAA LLL ll Goh 
LGD 233 EASY JIE :UE ol iS iy le DL Yo Bl 
“আমরা যখন যুল হুলাইফা আসি তখন আসমা বিনতে উমাইস মুহাম্মাদ ইবন 
আবু বকরকে প্রসব করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 


' সহীহ বুখারী, হাদীস নং ১৪৪২; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৩৪; তিরমিযী, হাদীস নং ৯২৮; 
আবু দাউদ, হাদীস নং ১৮০৯; ইবন মাজাহ, হাদীস নং ২৯০৯; আহমদ: (১/২১৩); দারেমী, 
হাদীস নং ১৮৩৩ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৭8 


জানতে চেয়ে প্রেরণ করল, কীভাবে করবে? তিনি বললেন: গোসল কর, একটি 
কাপড় পেঁচিয়ে নাও ও ইহ্‌রাম বাঁধ” ৷! 

ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 

ted Bale GS SLL ai, 4 SS) fo STL SL lh 
“নিফাস ও খতুমতী নারী মিকাতে পৌঁছে ইহরাম বাঁধবে ও হজের সকল 
ইবাদত আঞ্জাম দিবে শুধু তাওয়াফ ব্যতীত” ।* 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে হায়েয অবস্থায় হজের 
তালবিয়ার জন্য গোসল করার নির্দেশ দিয়েছেন” সমাপ্ত । 

খতুমতী ও নিফাসের নারীর ইহরামের পূর্বে গোসল করার হিকমত পবিত্রতা 
অর্জন করা, দুর্গন্ধ দূর করা যেন মানুষ জড়ো হলে তার থেকে কষ্ট না পায় । 
যদি ইহরাম অবস্থায় তাদের হায়েয ও নিফাস শুরু হয়, তবুও গোসল করবে 
নাপাক হালকা করার জন্য, তাদের ইহরামের কোনো সমস্যা হবে না। তারা 
ইহরাম অবস্থায় থাকবে ও গোসল করবে। অতঃপর ‘আরাফার দিন চলে 
আসার পরও যদি পবিত্র না হয়, তাহলে যদি উমরা শেষে হজ করার ইচ্ছায় 
ইহরাম বেঁধে থাকে, এখন হজের ইহরাম বাঁধবে এবং হজকে উমরার সাথে 
মিলিয়ে খতুমতী ও নিফাসী উভয় কারিন হয়ে যাবে অর্থাৎ কিরান হজ 
আদায়কারী হবে। 

এ মাস’আলার দলীল: আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা খতুমতী হন, তার পূর্বে 
নিকট গেলে তাকে কাঁদতে দেখেন, তিনি বলেন: তুমি কঁদ কেন, হয়তো 


' সহীহ বুখারী, হাদীস নং ১৬৯৩; সহীহ মুসলিম, হাদীস নং ১২১৮; নাসাঈ, হাদীস নং ২৭৬১; 
আবু দাউদ, হাদীস নং ১৯০৫; ইবন মাজাহ, হাদীস নং ৩০৭৪; আহমদ: (৩/৩২১); দারেমী, 
হাদীস নং ১৮৫০ 

* আবু দাউদ, হাদীস নং ১৭৪৪ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান X5৫ 


তোমার তু শুরু হয়েছে? সে বলল: হ্যাঁ, তিনি বললেন: এটা এমন এক বস্তু, 
যা আল্লাহ আদমের মেয়েদের ওপর অবধারিত করে দিয়েছেন। হাজীগণ যা 
করে তুমিও তাই কর, তবে তাওয়াফ করো না” 
জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হাদীসে এসেছে: 
S:icdbt ls Ld SS bap Sle fe dy le dl Po Al ISS 5) 
dus rl db abl, Pld rll > Sm SI 
BA css yy class Jal 5 Selb eA oly de lass 5 Allis old 
de> 2 Elo 3: 5 cls Lally ASL Sb 4b HL > 
ast DS ne 
“অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার নিকট এসে তাকে 
কাঁদতে দেখেন। তিনি বললেন: তোমার কী হয়েছে? সে বলল: আমার অবস্থা, 
আমি খতুমতী হয়ে গেছি, অথচ মানুষেরা হালাল হয়ে গেছে আমি এখনো 
হালাল হয় নি এবং তওয়াফও করি নি, মানুষেরা এখন হজে যাচ্ছে৷ তিনি 
বললেন: এটা এমন বস্তু, যা আল্লাহ আদমের মেয়েদের ওপর অবধারিত করে 
দিয়েছেন। অতএব, তুমি গোসল কর, অতঃপর তালবিয়াহ পাঠ কর । তিনি তাই 
করলেন এবং হজের প্রত্যেক স্থানে অবস্থান করলেন, যখন পবিত্র হলেন তখন 
কা'বা ও সাফা-মারওয়া প্রদক্ষিণ করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বললেন: তুমি তোমার হজ ও উমরা উভয়টা থেকে পবিত্র 
হয়ে গেছো” '* 
আল্লামা ইবনুল কাইয়্যিম ‘তাহ্যীবুস সুনান’: (২/৩০৩) গ্রন্থে বলেন: সহীহ ও 
স্পষ্ট অর্থ প্রদানকারী হাদীস থেকে প্রমাণিত যে, আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা 


' সহীহ বুখারী, হাদীস নং ২৯৯; সহীহ মুসলিম, হাদীস নং ১২১১; নাসাঈ, হাদীস নং ২৭৬৩; 
আবু দাউদ, হাদীস নং ১৭৮২; ইবন মাজাহ, হাদীস নং ২৯৬৩; আহমদ: (৬/২৭৩) 

* সহীহ বুখারী, হাদীস নং ১৬৯৩; সহীহ মুসলিম, হাদীস নং ১২১৩; নাসাঈ, হাদীস নং ২৭৬৩; 
আবু দাউদ, হাদীস নং ১৭৮৫; ইবন মাজাহ, হাদীস নং ৩০৭৪ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৭৬ 


প্রথম উমরার ইহরাম বাঁধেন, অতঃপর যখন তিনি খতুমতী হন নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে হজের ইহরাম বাঁধার নির্দেশ দেন, এভাবে তিনি 
কারিন হন, (অর্থাৎ কেরান হজ আদায়কারী)। এ জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বলেছেন: “হজ ও উমরার জন্য তোমার (একবার) কাবার 
তাওয়াফ ও সাফা-মারওয়া প্রদক্ষিণ করাই যথেষ্ট” ।' সমাপ্ত । 
৫, ইহরামের সময় নারীর করণীয়: 
ইহরামের সময় পুরুষরা যা করে নারীরাও তাই করবে, যেমন গোসল করা, চুল 
ও নখ কাঁটা এবং দুর্গন্ধ দুর করে পরিচ্ছন্ন হওয়া, যেন ইহরামে প্রবেশের পর 
এসবের প্রয়োজন না হয়। কারণ, ইহরামে তা নিষিদ্ধ । যদি ইহরামের সময় এ 
জাতীয় পরিচ্ছন্নতার প্রয়োজন না হয়, তাহলে তা জরুরি নয়। কারণ, এগুলো 
ইহরামের বৈশিষ্ট্য নয়। শরীরে সুগন্ধি ব্যবহার করা বৈধ, যদি তার সুভাস ও 
সুগন্ধি প্রকট না হয়। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, 
bb ell xe Sl Lal 23 Mg le Bl pe dil ds re TE US) 
lee De Alls les de J blll S30 
“আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হওয়ার সময় 
আমাদের কপালে মিসকের প্রলেপ দিতাম, যখন আমাদের কেউ ঘর্মাক্ত হত, 
মিসক তার চেহারায় গড়িয়ে পড়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা 
দেখতেন, কিন্তু আমাদের নিষেধ করতেন না” ৷* 
শাওকানী রহ. ‘নাওলুল আওতার’: (৫/১২) গ্রন্থে বলেন: নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের চুপ থাকা বৈধতা প্রমাণ করে। কারণ, তিনি না 
জায়েযের ওপর চুপ থাকেন না” । সমাপ্ত। 
৬. ইহরামের নিয়ত করার সময় বোরকা ও নেকাব খুলে ফেলবে: 


* আবু দাউদ, হাদীস নং ১৮৯৭ 
* আবু দাউদ, হাদীস নং ১৮৩০; আহমদ (৬/৭৯) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান চহ 


সময় তা খুলে ফেলবে বোরকা ও নিকাব নারীর চেহারার এক জাতীয় পদদা, 
তাতে চোখ বরাবর দু'টি ছিদ্র থাকে, তা দিয়ে সে দেখে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

Us ll ES Y 
“মুহরিম নারী নিকাব পরবে না” 
বোরকা নিকাবের চেয়ে অধিক আচ্ছাদনকারী ৷ অনুরূপ যদি ইহরামের পূর্বে 
হাতমোজা পরিহিতা থাকে তাও খুলে ফেলবে। বোরকা ও নিকাব ছাড়া নারী 
স্বীয় চেহারা ঢেকে রাখবে। যেমন, পর-পুরুষ দেখার সময় চেহারার ওপর 
উড়না বা কাপড় ছেড়ে দেওয়া, অনুরূপভাবে হাতমোজা ছাড়াই পুরুষের দৃষ্টি 
থেকে হাত ঢেকে রাখা, যেমন হাতের ওপর উড়না বা চাদর ফেলে রাখা। 
কারণ, চেহারা ও হাত সতর, যা ইহরামের ভেতর ও বাইরে পর-পুরুষ থেকে 
ঢেকে রাখা ওয়াজিব । 
ইহরাম অবস্থায় শরীর আচ্ছাদনকারী কাপড় পরিধান করা তার পক্ষে বৈধ, 
আরো বৈধ পালকি/বাহনের ছায়া গ্রহণ করা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম নারীকে নিকাব ও মোজা পরিধান করতে নিষেধ করেছেন। যদি 
নারী এমন বস্তু দ্বারা চেহারা আবৃত করে, যা তার চেহারাকে স্পর্শ করে না 
তাহলে সবার নিকট বৈধ, যদি স্পর্শ করে তবুও বিশুদ্ধ মতে সহীহ ৷ তবে নারী 
স্বীয় চেহারা থেকে নেকাব বা আচ্ছাদনের কাপড় পৃথক রাখার জন্য কোনো 
বস্তুর সাহায্য গ্রহণ করবে না, যেমন কাঠ, হাত বা এ জাতীয় বস্তু দ্বারা পৃথক 
রাখবে না৷ কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ক্ষেত্রে হাত ও 


* সহীহ বুখারী, হাদীস নং ১৭৪১; তিরমিযী, হাদীস নং ৮৩৩; নাসাঈ, হাদীস নং ২৬৮১; 
আহমদ (২/১১৯) 


IslamHouse com 


__ মুমিন নারীদের বিশেষ বিধান [৯৭৮ 


চেহারাকে বরাবর গণ্য করেছেন। নারীর হাত ও চেহারা পুরুষের শরীরের 
মতো, মাথার মতো নয় যা সর্বদা খোলা রাখা জরুরি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের স্ত্রীগণ তাদের চেহারার ওপর মাথার কাপড় ছেড়ে দিতেন, চেহারা 
তা স্পর্শ করছে না বিচ্ছিন্ন আছে ভ্রুক্ষেপ করতেন না। “নারীর ইহরাম তার 
চেহারায়’ এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই । 
এটি কোনো পূর্বসূুরির কথা” সমাপ্ত । 
আল্লামা ইবনুল কাইয়্যিম রহ. ‘তাহযীবুস সুনান’: (২/৩৫০) গ্রন্থে বলেন: নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হ্রফও বর্ণিত নেই, যা প্রমাণ করে 
ইহরামের সময় নারীর চেহারা খুলে রাখা ফরয, শুধু চেহারায় নিকাব ব্যবহার 
করার নিষেধাজ্ঞা ব্যতীত... অতঃপর তিনি বলেন: আসমা থেকে বর্ণিত, ইহরাম 
অবস্থায় তিনি স্বীয় চেহারা ঢেকে রাখতেন । আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: 
ble bh obs oy de Bl be Bld 2 45 OWS 
Uli2S Gisle Bb le Eh cr ells blo] elds 
“আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম অবস্থায় 
ছিলাম আরোহীরা আমাদের পাশ দিয়ে অতিক্রম করত, যখন তারা আমাদের 
বরবার হত আমাদের প্রত্যেকে তার আঁচল মাথার ওপর থেকে চেহারার ওপর 
ঝুলিয়ে দিত, যখন তারা আমাদের অতিক্রম করে যেত আমরা তা চেহারা 
থেকে সরিয়ে ফেলতাম” ৷! সমাপ্ত। 
হে মুহরিম মুসলিম নারী, তুমি জেনে রাখ যে, এমন কাপড় দিয়ে চেহারা ঢাকা 
নিষেধ, যা একমাত্র শরীর ঢাকার জন্য সেলাই করে তৈরি করা, যেমন নিকাব 
ও হাতমোজা ৷ এ ছাড়া তোমার চেহারা ও হাত উড়না, কাপড় ও এ জাতীয় বস্তু 
দ্বারা পর-পুরুষ থেকে ঢেকে রাখা ওয়াজিব ৷ কাপড় যেন চেহারা স্পর্শ না করে 
এ জন্য মুখের ওপর (খাঁচা জাতীয়) কোনো বস্তু রাখার ভিত্তি নেই, না লাকড়ি, 


' আবু দাউদ, হাদীস নং ১৮৩৩; ইবন মাজাহ, হাদীস নং ২৯৩৫; আহমদ (৬/৩০) 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৩৭৯ 


না পাগড়ি, না কোনো বনস্তু। 

৭, ইহরাম অবস্থায় নারীর পোশাক: 

নারীদের জন্য ইহরাম অবস্থায় যাবতীয় মেয়েলী পোশাক পরা বৈধ, যাতে 
সৌন্দর্য চর্চা ও পুরুষের পোশাকের সাথে সামঞ্জস্য নেই । এমন সংকীর্ণ হবেনা 
যা তার শরীরের পরিমাণ বলে দেয় এবং এমন স্বচ্ছও হবে না যা তার ভেতর 
অংশ প্রকাশ করে দেয়। আবার এমন ছোটও হবে না, যা তার পা ও হাতের 
জন্য যথেষ্ট নয়, বরং পর্যাপ্ত, মোটা ও প্রশস্ত হওয়া জরুরি । 

ইবনুল মুনযির বলেন: আহলে ইলমগণ একমত যে, মুহরিম নারীর জন্য জামা, 
চাদর, পায়জামা, উড়না ও পায়ের মোজা পরিধান করা বৈধ।' সমাপ্ত। 
নারীর জন্য নির্দিষ্ট রঙের কাপড় পরিধান করা জরুরি নয়। যেমন সবুজ রঙ, 
বরং নারীদের সাথে সম্পৃক্ত লাল, সবুজ ও কালো যে রঙের ইচ্ছা কাপড় 
পরিধান করা বৈধ, যখন ইচ্ছা রঙ পরিবর্তন করতে বাধা নেই। 

৮. ইহরামের পর নিজেকে শুনিয়ে নারীর তালবিয়া পড়া সুন্নত: 

ইবনু আব্দুল বারর বলেন: আহলে ইলমগণ একমত যে, নারীর ক্ষেত্রে সুন্নত 
হচ্ছে তালবিয়ার সময় আওয়াজ উঁচু না করা, সে শুধু নিজেকে শুনিয়ে বলবে। 
ফিতনার আশঙ্কার কারণে তার আওয়াজ উঁচু করা মাকরূহ। এ জন্য তার পক্ষে 
আযান ও ইকামত সুন্নত নয়, অনুরূপ সালাতের মধ্যে সতর্ক করার জন্য সে 
শুধু তাসফিক তথা হাতে আওয়াজ করবে, মুখে তাসবীহ বলবে না” ।* সমাপ্ত। 
৯. তাওয়াফের সময় নারীর পরিপূর্ণ পর্দা করা ওয়াজিব: 

তওয়াফের সময় নারী পরিপূর্ণ পর্দা করবে, আওয়াজ নিচু ও চোখ অবনত 
রাখবে, পুরুষদের সাথে ভিড় করবে না, বিশেষভাবে হজরে আসওয়াদ ও 
রুকনে ইয়ামানীর নিকট । নারীর জন্য পুরুষের ভিড় ঠেলে কাবার নিকট দিয়ে 


* আল-মুগনি: (৩/৩২৮) 
* আল-মুগনি: (২/৩৩০ ও ৩৩১) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১৮০ 


তাওয়াফ করা অপেক্ষা তাদের ভিড় এড়িয়ে মাতাফের শেষ প্রান্ত দিয়ে তাওয়াফ 
করা উত্তম। কারণ, এতে ফিতনার আশঙ্কা রয়েছে হ্যাঁ, যদি সহজ হয় কা‘বার 
নিকট দিয়ে তাওয়াফ করা ও হাজরে আসওয়াদ চুমু দেওয়া দু'টি সুন্নত, তবে 
সুন্নতের জন্য হারামে লিপ্ত হওয়া যাবে না, বরং ভিড়ে সুন্নতও নয়। তখন সুন্নত 
হচ্ছে হাজরে আসওয়াদের বরাবর হলে হাত দিয়ে ইশারা করা। 

ইমাম নাওয়াওয়ী রহ. ‘আল-মাজমু’; (৮/৩৭) গ্রন্থে বলেন: আমাদের সাথীগণ 
বলেছেন: নারীদের জন্য রাত কিংবা অন্য কোনো সময় খালি মাতাফ ব্যতীত 
হাজরে আসওয়াদ চুমু খাওয়া কিংবা স্পর্শ করা মুস্তাহাব নয়। কারণ, এতে 
তাদের ও অন্যদের ফিতনার আশঙ্কা রয়েছে। সমাপ্ত । 

ইবন কুদামাহ রহ. ‘মুগনি’: (৩/৩৩১) গ্রন্থে বলেন: নারীর জন্য রাতে তাওয়াফ 
করা মুস্তাহাব। কারণ, এটা তার পর্দার সহায়ক এবং ভিড়ও তাতে কম হয়। এ 
সময় কাবার নিকট যাওয়া ও হাজরে আসওয়াদ চুমু খাওয়া তার পক্ষে সম্ভব । 
সমাপ্ত । 

১০. নারীর তাওয়াফ ও সা'ঈ পুরোটাই হাঁটা: 

ইবন কুদামাহ ‘আল-মুগনি’; (৩/৩৯৪) গ্রন্থে বলেন: নারীর তাওয়াফ ও সাণ্ঈ 
সবটাই হাঁটা । ইবনুল মুনযির বলেন: আহলে-ইলম সবাই একমত যে, নারীদের 
জন্য কা‘বার তাওয়াফ ও সাফা-মারওয়ার সা‘ঈতে রমল ও ইদ্বতেবা নেই । 
কারণ, এর উদ্দেশ্য শক্তিমত্তা ও বীরত্ব প্রকাশ করা, যা নারীদের ক্ষেত্রে 
প্রযোজ্য নয়। অধিকন্তু নারীদের ক্ষেত্রে পর্দা রক্ষা করা মূল বিষয়, রমল ও 
ইদ্ধতেবায় পর্দা বিপ্ন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সমাপ্ত । 

১১. খতুমতী নারীর পবিত্র হওয়ার পূর্ব পর্যন্ত করণীয় ও বর্জনীয়: 

খতুমতী নারী হজের সকল কর্ম আঞ্জাম দিবে, যেমন ইহরাম, আরাফায় 
অবস্থান করা, মুযদালিফায় রাত যাপন করা, পাথর নিক্ষেপ করা, তবে পবিত্র 
হওয়ার পূর্ব পর্যন্ত কাবার তাওয়াফ করবে না। কারণ, আয়েশা রাদিয়াল্লাহু 
‘আনহা খতুমতী হলে নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন: 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৮১ 


(E45 3> cadb S25 NE EO Saag le Jah 
“হাজীগণ যা করে তুমি তাই কর, তবে পাক হওয়ার আগ পর্যন্ত কা'বা 
তাওয়াফ করো না” ।' 
মুসলিমের বর্ণনা এসেছে: 

Us > sdb S55 N Jl TU 22 be 5b) 
“হাজীগণ যা করে তুমিও তাই কর, তবে গোসল করার আগ পর্যন্ত তাওয়াফ 
করে না” 
শাওকানী রহ. ‘নাইলুল আওতার’: (৫/8৯) গ্রন্থে বলেন: হাদীস স্পষ্ট বলছে 
যে, খ'তুমতী নারীর রক্ত বন্ধ হওয়া ও গোসল করার আগ পর্যন্ত তাওয়াফ 
করবে না, আর নিষেধাজ্ঞার দাবি হচ্ছে বাতিল হওয়া, অর্থাৎ খতুমতী নারীর 
তাওয়াফ বাতিল, শুদ্ধই হবে না। এটিই আলেমদের এঁকমত্য। সমাপ্ত । 
খতুমতী নারী সাফা-মারওয়ায় সা*ঈও করবে না। কারণ সা‘ঈ করতে হয় 
তাওয়াফের তাওয়াফের পর, তাওয়াফ ব্যতীত সা'ঈ শুদ্ধ নয়৷ নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করে পরে সা'ঈ করেছেন। 
ইমাম নাওয়াওয়ী রহ, ‘আল-মাজমু’; (৮/৮২) গ্রন্থে বলেন: যদি হাজী 
তাওয়াফের পূর্বে সা*ঈ করে আমাদের নিকট তার সা'ঈ শুদ্ধ হবে না -এটিই 
বলেছেন জমহুর আলেমগণ । আমরা পূর্বে বলেছি যে, মাওয়ারদী এ মাস’আলায় 
ইজমা‘ নকল করেছেন। এটিই মালিক, আবু হানিফা ও আহমদ রহ. প্রমুখ 
ইমামদের মাযহাব ৷ ইবনুল মুনযির রহ. আতা ও কতক আহলে হাদীসের কথা 
বলেন: সা'ঈ বিশুদ্ধ হবে। আমাদের সাথীগণ আতা ও দাউদ থেকে এ মত 


* সহীহ বুখারী, হাদীস নং ২৯৯; সহীহ মুসলিম, হাদীস নং ১২১১; নাসাঈ, হাদীস নং ২৭৬৩; 
আবু দাউদ, হাদীস নং ১৭৭৮; ইবন মাজাহ, হাদীস নং ৩০০০; আহমদ (৬/২৭৩); মালিক, 
হাদীস নং ৯৪১; দারেমী, হাদীস নং ১৮৪৬ 

2 সহীহ বুখারী, হাদীস নং ২৯০; সহীহ মুসলিম, হাদীস নং ১২১১; নাসাঈ, হাদীস নং ২৯০; 
আবু দাউদ, হাদীস নং ১৭৮২; ইবন মাজাহ, হাদীস নং ২৯৬৩; আহমদ (৬/২৭৩) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৮২ 


বর্ণনা করেছেন। 
আমাদের দলীল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের পর সা'ঈ 
করেন এবং তিনি বলেন: 
els gf ish 

“তোমরা আমার থেকে তোমাদের হজ গ্রহণ কর” ৷! 
পক্ষান্তরে ইবন শারিক সাহাবীর হাদীস, যেখানে তিনি বলেছেন: 
Jy bE 5 S50 ABS op lS Hl Go dU + >" 
5 FE WE Nd 08 bs css bt ol hl Ps cm dhl 

(E> A> SM AS Ml 2, Me J PF LF PFS 
“আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে হজের জন্য বের 
হয়েছি। তখন লোকেরা তার নিকট আসছিল: কেউ বলছে: হে আল্লাহর রাসূল, 
আমি তাওয়াফের পূর্বে সা*ঈ করেছি অথবা আমি কিছু পরে করেছি অথবা আমি 
কিছু আগে করেছি, আর তিনি বলতে ছিলেন: কোনো সমস্যা নেই, তবে তার 
সম্পর্কে এ কথা বলেন নি, যে অন্যায়ভাবে কোনো মুসলিম ব্যক্তির সম্পদ খণ 
নিয়েছে, সে ধ্বংস ও সমস্যায় পড়েছে” ।* 
হাদীসটি আবু দাউদ সহীহ সনদে বর্ণনা করেছেন। হাদীসের সকল রাবী সহীহ 
গ্রন্থের রাবী, তবে উসামাহ ইবন শারীক সাহাবী ব্যতীত ৷ এ হাদীসের যে অর্থ 
খাত্তাবী প্রমুখ বর্ণনা করেছেন সেটিই যথাযথ, অর্থাৎ তাওয়াফের পূর্বে সা'ঈ 
করেছি অর্থ, তাওয়াফে কুদুমের পর ও তাওয়াফে ইফাদার পূর্বে। সমাপ্ত 
আমাদের শাইখ মুহাম্মাদ আমীন শানকিতি রহ. তার তাফসীর ‘আদওয়াউল 
বায়ান’: (৫/২৫২) গ্রন্থে বলেন: জেনে রাখ যে, জমহুর আলেমদের নিকট 


' সহীহ মুসলিম, হাদীস নং ১২৯৭; নাসাঈ, হাদীস নং ৩০৬২; আবু দাউদ, হাদীস নং ১৯৭০; 
আহমদ (৩/৩৩৭) 
* আৰু দাউদ, হাদীস নং ২০১৫ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৮৩ 


তাওয়াফ ব্যতীত সা'ঈ শুদ্ধ নয়, তাওয়াফের পূর্বে সা*ঈ করলে জমহুর 
আলেমদের নিকট বিশুদ্ধ হবে না, তাদের মধ্যে রয়েছেন চার ইমাম ৷ মাওয়ারদি 
ও অন্যান্য আহলে-ইলম এ ক্ষেত্রে উম্মতের এঁকমত্য বর্ণনা করেছেন। অতঃপর 
তিনি ইমাম নাওয়াওয়ীর কথা বর্ণনা করেন, যা আমরা ইতোপূর্বে বর্ণনা করেছি। 
শারীকের হাদীস সম্পর্কে কথা হচ্ছে: “তাওয়াফের পূর্বে” অর্থ তাওয়াফে 
তাওয়াফে ইফাদার পূর্বে সা‘ঈ করেছি, যা হজের একটি রুকন এ কথার অর্থ 
তাওয়াফে কুদুমের পর সা‘ঈ করেছি যা রুকন নয়”। সমাপ্ত । 
ইবন কুদামাহ ‘আল-মুগনি’: (৫/২৪৫) গ্রন্থে বলেন: সা‘ঈ তাওয়াফের অনুগামী, 
তাওয়াফ ব্যতীত সা'ঈ শুদ্ধ নয়, তাওয়াফের পূর্বে সা*ঈ করলে শুদ্ধ হবে না। এ 
কথাই বলেছেন ইমাম মালিক, শাফেঈ ও আসহাবে রায়গণ। আতা বলেছেন: 
যথেষ্ট হবে । আহমদ থেকে বর্ণিত, ভুলে তাওয়াফের আগে সা‘ঈ করলে যথেষ্ট 
হবে, ইচ্ছাকৃতভাবে হলে যথেষ্ট হবে না। কারণ, নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে যখন ভুল ও অজ্ঞতায় হজ-কর্ম অগ্র-পশ্চাৎ করা সম্পর্কে 
জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন: কোনো সমস্যা নেই ৷ প্রথম কথার দলীল হচ্ছে, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের পর সা‘ঈ করেছেন এবং 
বলেছেন: 

ESL 38 ih 
“তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ গ্রহণ কর” সমাপ্ত। 
পূর্বের আলোচনা থেকে জানা গেল যে, যারা বলেন তাওয়াফের পূর্বে সা'ঈ 
বিশুদ্ধ, হাদীসে তাদের কথার সমর্থন নেই । কারণ, হাদীসের অর্থ দু'টির একটি: 
(ক) তাওয়াফে ইফাদার পূর্বে সা*ঈ করেছি, তবে তাওয়াফে তাওয়াফে কুদুমের 
পর, অতএব তার সা'ঈ তাওয়াফের পর সংঘটিত হয়েছে। 


* সহীহ মুসলিম, হাদীস নং ৯১২৯৭; নাসাঈ, হাদীস নং ৩০৬২; আবু দাউদ, হাদীস নং ১৯৭০; 
আহমদ (৩/৩৩৭) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৮৪ 


(খ) হাদীসটি হজের বিধান সম্পর্কে অজ্ঞ বা ভুলে হজ-কর্ম অগ্র-পশ্চাতকারী 
হাজী সম্পর্কে বর্ণিত, ইচ্ছাকৃতভাবে অগ্র-পশ্চাতকারী সম্পর্কে নয়। এ 
মাসআলাটি একটু বেশিই বিস্তারিত বললাম। কারণ, বর্তমান এমন কতক 
লোকের আবির্ভাব ঘটেছে, যারা সাধারণ অবস্থায় তাওয়াফের পূর্বে সা'ঈ বৈধ 
ফতোয়া প্রদান করে ‘আল্লাহ্‌ সহায়” 

জ্ঞাতব্য: 

যদি নারী তাওয়াফ করে এবং তাওয়াফ শেষে দেখে যে, তার তু শুরু হয়েছে, 
তাহলে সে এ অবস্থায় সা‘ঈ করে যাবে। কারণ সা‘ঈর জন্য পবিত্রতা শর্ত নয়। 
ইবন কুদামাহ ‘আল-মুগনি’; (৫/২৪৬) গ্রন্থে বলেন: অধিকাংশ আহলে ইলম 
বলেন সাফা ও মারওয়ার মাঝে সা‘ঈ করার জন্য পবিত্রতা শর্ত নয়, যেমন 
আতা, মালিক, শাফেঈ, আবু সাউর ও আসহাবে রায়গণ... অতঃপর তিনি 
বলেন: আবু দাউদ বলেন: আমি আহমদকে বলতে শুনেছি: যদি নারী কা'বা 
তাওয়াফ করে অতঃপর খতুমতী হয়, তাহলে সে সাফা ও মারওয়ার মাঝে 
সা‘ঈ করবে, অতঃপর বাড়ি রওয়ানা করবে । আয়েশা ও উম্মে সালামাহ থেকে 
বৰ্ণিত, তারা উভয়ে বলেছেন: নারী যদি কা'বা তাওয়াফ ও দু’রাকা*আত সালাত 
আদায় করে, অতঃপর খতুমতী হয়, তাহলে সে যেন সাফা ও মারওয়ার সা'ঈ 
করে নেয়। আসরাম হাদীসটি বর্ণনা করেছেন। সমাপ্ত। 

১২. নারীদের জন্য বৈধ যে, তারা চাঁদ অদৃশ্য হলে দুর্বলদের সাথে মুযদালিফা 
ত্যাগ করবে; 

নারীরা ভিড় এড়ানোর জন্য মিনায় পৌঁছে জামরাহ আকাবায় কঙ্কর নিক্ষেপ 
করবে ইবন কুদামাহ ‘আল-মুগনি’: (৫/২৮৬) গ্রন্থে বলেন: নারী ও দুর্বলদের 
মিনায় আগে পাঠিয়ে দেওয়া দোষণীয় নয়। আব্দুর রহমান ইবন ‘আউফ ও 
‘আয়েশা দুর্বলদের আগে পাঠিয়ে দিতেন। এ কথাই বলেছেন: ‘আতা, সাউর, 
শাফেঈ, আবু সউর ও আসহাবে রায়গণ। এ মাস‘আলায় আমরা কোনো দ্বিমত 
জানি না৷ দ্বিতীয়ত এভাবে তাদের ওপর সহানুভূতি হয়, তাদের থেকে ভিড়ের 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৮৫ 


কষ্ট দূর করা হয় ও তাদের নবীর আনুগত্য হয়। সমাপ্ত । 
ইমাম শাওকানী রহ. ‘নাইলুল আওতার’; (৫/৭০) গ্রন্থে বলেন: দলীলের দাবি 
হচ্ছে, যাদের ছাড় নেই তাদের কঙ্কর নিক্ষেপ করার সময় সূর্য উদিত হওয়ার 
পর, যাদের ছাড় রয়েছে যেমন নারী ও অন্যান্য দুর্বল, তাদের জন্য সূর্য উদয়ের 
পূর্বে কঙ্কর নিক্ষেপ করা বৈধ” । সমাপ্ত । 
ইমাম নাওয়াওয়ী রহ. ‘আল-মাজমু’: (৮/১২৫) গ্রন্থে বলেন: শাফে'ঈ ও তার 
সাথীগণ বলেছেন: নারী ও অন্যান্য দুর্বলদের অর্ধ রাতের পর ও সূর্য উদিত 
হওয়ার পূর্বে মিনায় পাঠিয়ে দেওয়া সুন্নত, যেন তারা ভিড়ের আগেই কঙ্কর 
নিক্ষেপ করতে সক্ষম হয়। অতঃপর তিনি এ কথার স্বপক্ষে একাধিক হাদীস 
উল্লেখ করেন। 
১৩. নারী হজ ও উমরায় আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ মাথার চুল ছোট করবে: 
হজ ও উমরায় নারীর মাথা মুগ্ুন জায়েয নয়, সে আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ 
চুল ছোট করবে । অগ্রভাগ দ্বারা উদ্দেশ্য আঙ্গুলের এক তৃতীয়াংশ। 
ইবন কুদামাহ ‘আল-মুগনি’: (৫/৩১০) গ্রন্থে বলেন: নারীর বিধান হচ্ছে চুল 
ছোট করা, মুণ্ডন করা নয়, এতে কারে দ্বিমত নেই । ইবনুল মুনযির বলেন: এ 
মাস‘আলায় আহলে-ইলমগণ একমত্য পোষণ করেছেন কারণ নারীদের ক্ষেত্রে 
মাথা মুণ্ডন করা এক প্রকার বিকৃতি । ইবন আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
Call Ll fe sl > sll joe 

“নারীদের কাজ মাথা মুণ্ডন করা নয়, তাদের কাজ হচ্ছে ছোট করা” ।' আলী 
রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 

el LAS of day 4s Dl be Bl ds GO 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মাথা মুণ্ডন করতে নিষেধ 


' আবু দাউদ, হাদীস নং ১৯৮৪; দারেমী, হাদীস নং ১৯০৫ 
IslamHouse .con 


মুমিন নারীদের বিশেষ বিধান ১৮৬ 


করেছেন” ৷ 

ইমাম আহমদ বলতেন: প্রত্যেক পার্শ্ব থেকে আঙ্গুল পরিমাণ চুল ছোট করবে। 
এ কথা বলেছেন ইবন ‘ওমর, শাফে'ঈ, ইসহাক ও আবু সউর । আবু দাউদ 
বলেন: আমি আহমদকে শুনেছি, যখন তাকে এমন এক নারী সম্পর্কে জিজ্ঞাসা 
করা হয়েছিল, যে সারা মাথা থেকে চুল ছোট করে তিনি বলেন: হ্যাঁ, চুলগুলো 
মাথার সামনে এনে জমা করে সবপার্শ্ম থেকে আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ কর্তন 
করবে” । সমাপ্ত 

ইমাম নাওয়াওয়ী ‘আল-মাজমু’: (৮/১৫০ ও ১৫৪) গ্রন্থে বলেন: সকল আলেম 
একমত যে, নারীকে মাথা মুণ্ডন করার নির্দেশ প্রদান করা যাবে না; বরং তার 
কাজ হচ্ছে মাথার চুল ছোট করা... মাথা মুণ্ডন করা তাদের পক্ষে বিদ'আত ও 
বিকৃতি ৷ 

১৪. খতুমতী নারী জামরাহ আকাবায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথার চুল ছোট 
করলে ইহরাম থেকে হালাল হবে; 

জামরাহ আকাবায় কঙ্কর নিক্ষেপ ও চুল ছোট করার পর ইহরাম অবস্থায় 
নারীর জন্য যা হারাম ছিল হালাল হয়, তবে সে স্বামীর জন্য হালাল হয় না। 
তাই সে স্বামীকে সহবাসের সুযোগ দিবে না যতক্ষণ না তাওয়াফে ইফাদাহ 
আদায় করে। যদি এ সময় স্বামী তার সাথে মিলিত হয়, স্ত্রীর ওপর ফিদিয়া 
ওয়াজিব হবে, অর্থাৎ একটি বকরি যবেহ করে মক্কার মিসকীনদের মাঝে বণ্টন 
করবে। কারণ, তা প্রথম হালালের পর ঘটেছে, (যা দ্বিতীয় হালালের পর ছিল)। 
১৫, তাওয়াফে ইফাদার পর খাতুমতী হলে বিদায়ী তাওয়াফ রহিত হয়: 
নারী যদি তাওয়াফে ইফাদার পর খতুমতী হয়, তাহলে যখন ইচ্ছা সে বাড়ি 
ফেরার উদ্দেশ্যে সফর করবে, তার থেকে বিদায়ী তাওয়াফ রহিত কারণ, 


! তিরমিধী, হাদীস নং ৯১৪; নাসাঈ, হাদীস নং ৫০৪৯ 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১৮৭ 


ade dhl Lo Dl dd AS SSS edb coll bw > Ee Lie Eilon 
cob Scadl by coll Sl dll biol? Fall dG ly 
(USL xsl db Ao) 
“সাফিয়া বিনতে হুয়াই তাওয়াফে ইফাদার পর খতুমতী হলো, তিনি বলেন: 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানালাম, তিনি শুনে 
বললেন: সে কি আমাদেরকে আটকে রাখবে? আমি বললাম: হে আল্লাহর 
রাসূল, সে তাওয়াফে ইফাদাহ করেছে তারপর খতুমতী হয়েছে, তিনি বলেন: 
তাহলে যাত্রা করুক” ৷ 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
LUSELAL oS ais SNL cdl ats FTI: Sl Ah 
তওয়াফ, তবে এটা তিনি খতুমতী নারী থেকে শিথিল করেন” ।* 
তার থেকে আরো বর্ণিত: 
S58 Bl edb 255 0 J5 035 Of ol 25) ply “le Bl je glo 
(ALY 3 Sb 3S 
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতুমতী নারীকে ছাড় দিয়েছেন বিদায়ী 
তাওয়াফ ছাড়াই সে বাড়ি ফিরবে, যদি তাওয়াফে ইফাদাহ সম্পন্ন করে” 
ইমাম নাওয়াওয়ী রহ. ‘আল-মাজমু’;: (৮/২৮১) গ্রন্থে বলেন: ইবনুল মুনযির 
বলেন: সাধারণ আহলে ইলমগণ এ কথাই বলেছেন, যেমন মালিক, আওযা'ঈ, 
সাউরি, আহমদ, ইসহাক, আবু সাউর ও আবু হানিফা প্রমুখ। সমাপ্ত । 


' সহীহ বুখারী, হাদীস নং ১৬৭০; আবু দাউদ, হাদীস নং ২০০৩; ইবন মাজাহ, হাদীস নং 
৩০৭২; আহমদ: (৬/৮২); দারেমী, হাদীস নং ১৯১৭ 

* সহীহ বুখারী, হাদীস নং ১৬৬৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৩২৮; আহমদ: (৬/৪৩১); 
দারেমী, হাদীস নং ১৯৩৪ 

* সহীহ মুসলিম, হাদীস নং ১৩২৮; আহমদ: (১/৩৭০) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ( oes JL 


ইবন কুদামাহ ‘আল-মুগনি’; (৩/৪৬১) গ্রন্থে বলেন: এটা সমকালীন সকল 
ফকিহর অভিমত ৷ তিনি আরো বলেন: নিফাসের নারীদের বিধান খতুমতী 
নারীদের মতো। কারণ, কোনো বিধান রহিত ও ওয়াজিব হওয়ার ক্ষেত্রে 
হায়েযের নারী নিফাসের নারীর মতো । সমাপ্ত । 
১৬. নারীর জন্য মসজিদে নববী যিয়ারত করা মুস্তাহাব: 
পক্ষে জায়েয নয়। কারণ, কবর যিয়ারত থেকে তাকে নিষেধ করা হয়েছে। 
শাইখ মুহাম্মাদ ইবন ইবরাহীম স্বীয় ফতোয়া সমগ্রে: (৩/২৩৯) বলেন: 
নারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যিয়ারত থেকে বারণ 
করাই বিশুদ্ধ মত দু'টি কারণে; 
প্রথমত: নিষেধাজ্ঞার দলীল ব্যাপক, দলীল ব্যাপক হলে বিনা দলীলে কাউকে 
তার থেকে খাস করা জায়েয নয়। 
দ্বিতীয়ত: নিষেধ করার হিকমত এখানেও বিদ্যমান৷ সমাপ্ত । 
শাইখ আব্দুল আযীয ইবন বায রহ, বলেন: নবী সাল্লান্াহু্‌ আলাইহি 
ওয়াসাল্লামের কবর যিয়ারত শুধু পুরুষদের জন্য খাস, নারীদের জন্য কোনো 
কবর যিয়ারত বৈধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিয়ারতকারীনী 
মহিলাদেরকে লা‘নত করেছেন; 

(El lll es sly sll pol Sly oh 
“তিনি কবর যিয়ারতকারী নারীদের লা'নত করেছেন এবং যারা কবরের ওপর 
মসজিদ তৈরি করে ও বাতি জ্বালায়” ৷' 
সালাত ও দো'আর জন্য নারীদের মসজিদে নববীতে যাওয়া বৈধ, অন্যান্য 
ইবাদতের জন্যও যাওয়া বৈধ, যা সকল মসজিদে সবার জন্য বৈধ । সমাপ্ত । 


' তিরমিযী, হাদীস নং ১০৫৬; ইবন মাজাহ হাদীস নং ১৫৭৬; আহমদ (২/৩৫৬) 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 


IslamHouse con 


মুমিন নারীদের বিশেষ বিধান IE 


নবম পরিচ্ছেদ: বিয়ে ও তালাক সংক্রান্ত 
আল্লাহ তা'আলা বলেন: 
5 os 5 CL BSCS C5 il 05 ol Sl I css 5) 
[08220 (O SEA SS BS GIES; 
“আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের 
থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর 
তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে 
নিদৰ্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে” । [সূরা আর-রূম, 
আয়াত: ২১] 
অপর আয়াতে তিনি বলেন: 
LR EES LLL 3s be Gls rin Ts) 
[re AO LE L5H; 455 oo 
“আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস 
দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে 
অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী” । [সূরা আন-নূর, 
আয়াত: ৩২] 
ইবন কাসির রহ. বলেন: এ আয়াত বিবাহ করার নির্দেশ প্রদান করছে। কতক 
আলেম বলেন: যাদের বিয়ে করার সামর্থ্য রয়েছে তাদের বিয়ে করা ওয়াজিব । 
দলীল হিসেবে তারা নিম্নোক্ত হাদীসের বাহ্যিক অর্থকে পেশ করেন: 
CA rl rad A Sb Cb ll tbl pr oll ae lb) 
(i 4d Sb ord lt ps 
“হে যুবকের দল, তোমাদের থেকে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিয়ে 
করে। কারণ, তা চোখকে অবনত ও লজ্জাস্থানকে পবিত্র রাখার উপকরণ ৷ যার 
সামর্থ্য নেই সে যেন সিয়ামকে আবশ্যক করে নেয়। কারণ, সিয়াম যৌবনকে 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩৯১ 


কর্তনকারী” ৷” 
অতঃপর তিনি বলেন: বিয়ে ধনী হওয়ার একটি উপকরণ । দলীল আল্লাহর 
বাণী; 

[re AS op De TEs oy 
দেবেন” [সূরা আন-নূর, আয়াত: ৩২] 
আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে উল্লেখ করা হয়, তিনি বলেছেন: 
আল্লাহ তোমাদেরকে বিয়ে করার যে নির্দেশ দিয়েছেন তা তোমরা বাস্তবায়ন 
কর, তিনি তোমাদেরকে সচ্ছলতার যে ওয়াদা করেছেন তা পূর্ণ করবেন। 
আল্লাহ বলেন: 

[rl (LSS oo HLL EB oY 
দেবেন । আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী” । [সূরা আন-নূর, আয়াত: ৩২] 
ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, তোমরা বিবাহ দ্বারা প্রাচুর্য অন্বেষণ 
কর । আল্লাহ তা'আলা বলেন: 

[V0 (AE Los LSS 2 HLL EB OY 

দেবেন ৷ আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী” ৷ [সূরা আন-নূর, আয়াত: ৩২] 
বাণীটি ইবন জারির উল্লেখ করেছেন। অনুরূপ কথা বগভী উমার রাদিয়াল্লাহু 
‘আনহু থেকেও বর্ণনা করেছেন। ইবন কাসির: (৫/৯৪,৯৫) এর আলোচনা 
সমাপ্ত । 


' সহীহ বুখারী, হাদীস নং ৪৭৭৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৪০০; তিরমিযী, হাদীস নং 
১০৮১; নাসাঈ, হাদীস নং ২২৬৫; আবু দাউদ, হাদীস নং ২০৪৬; ইবন মাজাহ, হাদীস নং 
১৮৪৫; আহমদ (১/৩৭৮); দারেমী, হাদীস নং ২১৬৫ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯২ 


শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. “মাজমুউল ফতোয়ায়'; (৩২/৯০) 
বলেন: আল্লাহ তা‘আলা মুমিনদের জন্য বিবাহ করা, তালাক দেওয়া এবং 
তালাকপ্রাপ্তা নারীকেও বিবাহ করা হালাল করেছেন অপর স্বামীর বিয়ে থেকে 
তালাক প্রাপ্তা হওয়ার পর ৷ খ্রিস্টানরা তাদের বিশেষ ব্যক্তিবর্গের ওপর বিয়ে 
দেওয়ার অনুমতি দেয় নি। ইয়াহুদীরা তালাককে বৈধ বলে, তবে তালাকপ্রাপ্তা 
নারী অপর স্বামীকে বিয়ে করলে প্রথম স্বামীর জন্য স্থায়ীভাবে হারাম হয়ে যায় । 
মুদ্দাকথা খিস্টানদের নিকট তালাক নেই; ইয়াহুদীদের নিকট অপর স্বামীর 
নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ফিরে আসার সুযোগ নেই। আর আল্লাহ 
মুমিনদের জন্য তালাক ও ফিরিয়ে আনা উভয় হালাল করেছেন। সমাপ্ত । 
ইবনুল কাইয়্যিম রহ. ‘আল-হাদইউন নববী’: (৩/১৪৯) গ্রন্থে দাম্পত্য জীবনের 
এক বিশেষ উদ্দেশ্য সহবাসের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেন: “মূলত 
তিনটি কারণে স্ত্রীগমন বৈধ, যা সহবাসের মূল উদ্দেশ্য: 

এক. বংশ সংরক্ষণ করা ও মানব জাতির পরম্পরা অব্যাহত রাখা, যতক্ষণ না 
এ জগতে তাদের সংখ্যা পূর্ণ হয় যাদেরকে আল্লাহ সৃষ্টি করতে চান। 

দুই. বীর্ষ বের করে দেওয়া, যা জমিয়ে রাখা পুরো শরীরের জন্য ক্ষতিকর ৷ 
তিন. যৌন চাহিদা পূর্ণ করা, আনন্দ উপভোগ ও নি‘আমত আস্বাদন করা” 
সমাপ্ত । 

বিয়ের অনেক উপকারিতা রয়েছে, সবচেয়ে বড় উপকার যিনা থেকে সুরক্ষা ও 
হারাম থেকে দৃষ্টিকে অবনত রাখা 

আরেকটি হচ্ছে: সন্তান লাভ করা ও মানব প্রজন্ম সংরক্ষণ করা । 

আরেকটি হচ্ছে: স্বামী-স্ত্রীর মাঝে প্রশান্তি ও মানসিক প্রশস্তি লাভ করা । 
আরেকটি হচ্ছে: একটি ভালো পরিবার গড়ার নিমিত্তে স্বামী-স্ত্রীর পরস্পর 
একযোগে কাজ করা, যা মুসলিম সমাজের এক মজবুত বুনিয়াদ । 

আরেকটি হচ্ছে: স্বামীর নিজ স্কন্ধে স্ত্রীর দায়ভার ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩ 


করা; স্ত্রীর স্বামীর ঘরের কাজ আঞ্জাম দেওয়া এবং তার শরীর ও প্রকৃতির 
সাথে মানানসই কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করা। সমাজ ও নারী জাতির 
শত্রুরা যেরূপ দাবি করে কাজের ক্ষেত্রে নারী পুরুষের সঙ্গী সেটি নয়। তারা 
নারীকে ঘর থেকে বের করে তার সঠিক দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করেছে। নারীর 
স্কন্ধে পুরুষের কাজ আর নারীর কাজ তারা পুরুষের স্কন্ধে চাপিয়েছে। যার 
পরিণতিতে পরিবার বিনষ্ট হচ্ছে ও স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে টানাপোড়ন দেখা 
দিচ্ছে, যে কারণে তারা কখনো বিচ্ছিন্ন হতে বাধ্য হয় কিংবা কষ্টের মাঝে 
দুৰ্বিসহ জীবন বয়ে বেড়ায় আমৃত্যু ৷ 

আমাদের শাইখ মুহাম্মাদ আমীন আশ-শানকিতী রহ. স্বীয় তাফসীর 
‘আদওয়াউল বায়ান’; (৩/৪২২) এ বলেন: “জেনে রাখ, আল্লাহ আমাকে ও 
তোমাকে তার সন্তুষ্টি ও পছন্দের বিষয় গ্রহণ করার তাওফীক দান করুন।, 
ভ্রান্ত অশুভ ও কুফুরী চিন্তাধারা সুস্থবোধ, বিবেক, আসমানি অহি ও আল্লাহ 
তা'আলার শরী‘আত পরিপন্থী, মনুষ্য সমাজে যার কুফল, বিশৃঙ্খলা ও ফ্যাসাদ 
কারো নিকট অস্পষ্ট নেই, তবে আল্লাহ যার দৃষ্টি হরণ করেছেন সে ব্যতীত ৷ 
কারণ, আল্লাহ তা'আলা সমাজ বিনির্মাণের অংশ গ্রহণ হিসেবে নারীকে তার 
বৈশিষ্ট্য ও স্বাতন্ত্ৰের কারণে এমন কিছু কাজের উপযুক্ত করেছেন, যা সে 
ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। যেমন গর্ভধারণ, বাচ্চা প্রসব, দুগ্ধপান, 
বাচ্চাদের লালন-পালন, ঘরের দেখভাল ও সাংসারিক যাবতীয় কাজ-কর্ম 
আঞ্জাম দেওয়া। যেমন রান্না করা, রুটি তৈরি করা ও ঘর ঝাড়সহ ইত্যাদি । 
নারীরা ঘরের ভেতর পর্দা, নিরাপত্তা ও পবিত্রতার মর্যাদাপূর্ণ পরিবেশে বাস 
করে ও মনুষ্য মূল্যবোধের অধীন থেকে সুশৃঙ্খল সমাজ গঠনে যে খেদমত 
আঞ্জাম দেয়, তা কোনো অংশে পুরুষের অর্থ উপার্জন অপেক্ষা কম নয়। 
কাফের মূর্খ অথর্ব জনগোষ্ঠী ও তার অনুসারীরা দাবি করে নারীরা ঘরের বাইরে 
কাজ করবে যেমন পুরুষরা করে। এটি তাদের অধিকার! যদিও মাসিক খতু ও 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১৪ 


আমরা তাই দেখি৷ যখন স্বামী ও স্ত্রী ঘর থেকে বের হয়, ঘর সম্পূর্ণ অরক্ষিত 
থেকে যায়, যেমন ছোট বাচ্চাদের লালন-পালন, দুগ্ধপান ও স্বামী ঘরে ফিরে 
আসার পর তার পানাহার প্রস্তুত করা ইত্যাদি ৷ যদি স্ত্রীর কাজগুলো আঞ্জাম 
দেওয়ার জন্য কাউকে ভাড়া করা হয়, ভাড়াটে (সেবক-সেবিকা) তার ঘরে বড় 
সমস্যার সৃষ্টি করে, যা দূর করার জন্য সে ঘর থেকে বের হয়েছে, পরিণতি 
হিতে বিপরীত হয়। অধিকন্তু নারীদের ঘর ত্যাগ করা ও শ্রম বিক্রির মাঝে দীন 
নষ্ট ও সম্মানকে ছুড়ে মারা ব্যতীত কিছুই নেই”। সমাপ্ত। 

হে মুসলিম বোন, আল্লাহকে ভয় কর, প্রতারণামূলক এসব কথায় ধোঁকা খেয়ো 
না, যারা তাদের কথায় প্রতারিত হয়েছে তাদের বিফলতা ও বিষগ্নতার 
বাস্তবতাই যথেষ্ট । অভিজ্ঞতা সবচেয়ে বড় দলীল । 

হে মুসলিম বোন, যতক্ষণ তোমার মাঝে যৌবন বিদ্যমান, তুমি পুরুষদের 
চাহিদার পাত্র দ্রুত বিয়ের প্রতি অগ্রসর হও। পড়া-শুনা চালিয়ে যাওয়া কিংবা 
চাকরির পাওয়ার আশায় কখনো বিয়ে বিলম্ব কর না । কারণ, উপযুক্ত বিয়েতে 
তোমার কল্যাণ ও প্রশান্তি । এটিই তোমার যে কোনো শিক্ষা ও চাকরির উত্তম 
বিনিময়, তোমার চাকরি ও পড়া-শোনা যতই হোক কখনো বিয়ের সমান নয়। 
তুমি তোমার ঘরের কাজ ও সন্তান লালন-পালন করার দায়িত্ব আঞ্জাম দাও। 
এটিই তোমার মূল কাজ । যার দ্বারা তোমার জীবন সাফল্যমণ্ডিত হবে সেটিই 
গ্রহণ কর, তার বিকল্প অনুসন্ধান করো না। কারণ, তার বিকল্প নেই ৷ দীনদার 
পুরুষের বিয়ের প্রস্তাবকে কখনো হাত ছাড়া কর না। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 

Ls, 231 BS LS ISS as Yomi sy 23 0705 FE 3h 
“যখন তোমাদের কাছে এমন কেউ আসে, যার দীন ও চরিত্র তোমরা পছন্দ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৫ 


কর, তাকে বিয়ে করিয়ে দাও, যদি না কর জমিনে ফিতনা ও ফাসাদ হবে” ৷ 
বিয়ের উপযুক্ত নারী তিন প্রকার: 

ক. নাবালিকা অবিবাহিত কিশোরী । 

খ. সাবালিকা অবিবাহিত নারী। 

গ. বিবাহিতা নারী । 

প্রত্যেক প্রকার নারীর জন্য রয়েছে পৃথক বিধান। 

১. নাবালিকা ছোট বাচ্চাকে বাবা তার অনুমতি ছাড়াই বিয়ে দিবে, এতে কারো 
দ্বিমত নেই। কারণ, সে এখনো অনুমতির মালিক হয় নি। দ্বিতীয়ত আবু বকর 
ওয়াসাল্লামের নিকট বিয়ে দিয়েছেন, যখন তার বয়স ছিল মাত্র ছয় বছর, নয় 
বছর পূর্ণ হলে তাকে বাসর ঘরে প্রেরণ করেন ।* 

ইমাম শাওকানী রহ. ‘নাইলুল আওতার’: (৬/১২৮, ১২৯) গ্রন্থে বলেন: “এ 
হাদীস প্রমাণ করে যে, বাবার জন্য নিজের মেয়েকে সাবালক হওয়ার পূর্বেই 
বিয়ে দেওয়া জায়েয । তিনি আরো বলেন: এ হাদীস প্রমাণ করে ছোট মেয়েকে 
বড়দের সাথে বিয়ে দেওয়া বৈধ ইমাম বুখারী এ মাস‘আলার জন্য একটি 
অধ্যায় রচনা করে তাতে তিনি আয়েশার হাদীস উল্লেখ করেছেন ইবন হাজার 
আসকালানী রহ. ‘ফাতহুল বারী’তে এ মাস‘আলায় উম্মতের এঁকমত্য বর্ণনা 
করেছেন।” সমাপ্ত 

ইবন কুদামাহ ‘আল-মুগনি’: (৬/৪৮৭) গ্রন্থে বলেন: ইবনুল মুনযির বলেছেন: 
যাদের ইলম আমরা অর্জন করেছি, তারা সবাই একমত যে, বাবার জন্য নিজের 
ছোট মেয়েকে বিয়ে দেওয়া বৈধ, যদি সমমর্যাদা সম্পন্ন পুরুষের নিকট বিয়ে 


* তিরমিযী, হাদীস নং ১০৮৫ 
* সহীহ বুখারী ও মুসলিম । 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৩৯৬ 


দেওয়া হয়”। সমাপ্ত । 

আমি (গ্রন্থকার) বলছি: আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু নিজের ছোট মেয়ে 
আয়েশাকে মাত্র ছয় বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
বিয়ে দেন, এ ঘটনা তাদেরকে আত্তাকুড়ে নিক্ষেপ করে, যারা বড় ছেলের 
নিকট ছোট মেয়ের বিয়েকে অস্বীকার করে, বিভ্রান্তি ছড়ায় এবং অপরাধ গণ্য 
করে এটি হয়তো তাদের মূর্খতা কিংবা তারা স্বার্থান্বেষী ও বিজাতীয় ষড়যন্ত্রের 
একটা অংশ। 

২. সাবালিকা অবিবাহিত নারীকে তার অনুমতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না, 
তবে চুপ থাকাই তার অনুমতি ৷ কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 

(ESS Hf: ¢ 3] SG dhl Jy b lIG SES > SASS Nh 
“বাকেরা (অর্থাৎ সাবালিকা অবিবাহিতা) মেয়েকে তার অনুমতি ব্যতীত বিয়ে 
দেওয়া যাবে না, তারা বলল: হে আল্লাহর রাসূল, তার অনুমতির পদ্ধতি কী? 
তিনি বলেন; তার চুপ থাকা”! 

অতএব, বিয়েতে তার অনুমতি নেওয়া প্রয়োজন, যদিও তাকে বিয়ে দেয় তার 
বাবা, আলেমদের দু'টি মত থেকে এটিই অধিক বিশুদ্ধ ৷ 

ইবনুল কাইয়্যিম রহ. ‘আল-হাদইউন নববী’: (৫/৯৬) গ্রন্থে বলেন: “জমহুর 
সালাফের অভিমত এটিই। ইমাম আবু হানিফার মাযহাব ও ইমাম আহমদের 
একটি মত এরূপ । এ অভিমত মোতাবেক আমরা আল্লাহর ইবাদত আঞ্জাম 
দেই, তার বিপরীত বিশ্বাস করি না। এটিই নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আদেশ ও নির্দেশ মোতাবেক ফয়সালা”। সমাপ্ত । 

৩. বিবাহিতা নারী স্বামীশূণ্যা হলে তাকে তার অনুমতি ব্যতীত বিয়ে দেওয়া 


' সহীহ বুখারী, হাদীস নং ৪৮৪৩; তিরমিযী, হাদীস নং ১১০৭; নাসাঈ, হাদীস নং ২২৬৫; আবু 
দাউদ, হাদীস নং ২০৯২; ইবন মাজাহ, হাদীস নং ১৮৭১; আহমদ (২/৪২৪); দারেমী, 
হাদীস নং ১১৮৬ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ছিল 


যাবে না, তার অনুমতির প্রকাশ হবে কথার দ্বারা, যা অবিবাহিতা নারীর 
বিপরীত, কারণ অবিবাহিতা নারীর অনুমতির প্রমাণ হচ্ছে চুপ থাকা । 

ইবন কুদামাহ ‘আল-মুগনি’; (৬/৪৯৩) গ্রন্থে বলেন: তবে বিবাহিতা নারীর 
অনুমতির প্রকাশ হবে কথার মাধ্যমে, এতে আলেমদের দ্বিমত আছে বলে 
আমাদের জানা নেই । দ্বিতীয়ত মুখ দ্বারা মানুষ তার অন্তরের অভিব্যক্তি প্রকাশ 
করে। অতএব, যেখানে অনুমতির প্রয়োজন সেখানে মুখের কথার সমতুল্য কিছু 
নেই। সমাপ্ত । 

শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. ‘মাজমুউল ফতোয়া'য়: (৩২/৩৯ ও ৪০) 
বলেন: “নারীকে তার অনুমতি ব্যতীত কারো পক্ষেই বিয়ে দেওয়া বৈধ নয়, 
যদি সে নারাজ থাকে বিয়ের জন্য তাকে বাধ্য করবে না, তবে ছোট অবিবাহিত 
মেয়ে ব্যতীত। কারণ, তার বাবা তাকে বিয়ে দিবে, তার কোনো অনুমতি নেই । 
আর বিবাহিতা সাবালিকা নারীকে তার অনুমতি ব্যতীত বাবা কিংবা কারো জন্য 
বিয়ে দেওয়া বৈধ নয়, এটিই মুসলিমদের একমত্যে প্রতিষ্ঠিত মাস‘আলা। 
অনুরূপ সাবালিকা অবিবাহিতা নারীকে তার অনুমতি ব্যতীত বাবা ও দাদা ছাড়া 
কারো জন্য বিয়ে দেওয়া বৈধ নয় মুসলিমদের এঁকমত্যে, তবে বাবা কিংবা 
দাদার উচিৎ তাদের থেকে অনুমতি গ্রহণ করা । 

সাবালিকা অবিবাহিতা নারীর অনুমতি ওয়াজিব না মুস্তাহাব দ্বিমত রয়েছে: 
বিশুদ্ধ মতে তার অনুমতি নেওয়া ওয়াজিব। মেয়ের অভিভাবকের উচিৎ 
আল্লাহকে ভয় করা মেয়েকে কেমন ছেলের সাথে বিয়ে দিচ্ছে, ছেলে তার 
সমকক্ষ কি না বিবেচনা করা, কারণ বাবা মেয়েকে বিয়ে দিবে মেয়ের স্বার্থে, 
নিজের স্বার্থে নয়।” সমাপ্ত । 

নারীর বিয়েতে অভিভাবক শর্ত ও তার হিকমত: 

নারীকে তার উপযুক্ত স্বামী গ্রহণ করার অর্থ তাকে মুক্ত স্বাধীন ছেড়ে দেওয়া 
নয় যে, যাকে ইচ্ছা সে স্বামী হিসেবে গ্রহণ করবে, যার বিয়ের খারাপ প্রভাব 
পড়ে তার আত্মীয় ও পরিবারের ওপর নারী অভিভাবকের সাথে সম্পৃক্ত, 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৮ 


অভিভাবক তার ইচ্ছাকে দেখবে এবং তাকে সঠিক পথ বাতলাবে, তার 
বিবাহের দায়িত্ব নিবে, সে নিজে নিজের আকদ সম্পন্ন করবে না, যদি সে 
নিজের আকদ নিজে সম্পন্ন করে বাতিল বলে গণ্য হবে। কারণ, আয়েশা 
রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত হাদীসে এসেছে: 
(bl 85 Jbl x5 bl SS dls 03) rs ss Cs 5 3h 
“যে নারী তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করল, তার বিয়ে বাতিল, 
তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল” ৷ 
ইমাম তিরমিযী বলেন: হাদীসটি হাসান ৷ অন্যান্য সুনান গ্রন্থে রয়েছে: 

Us Nts Y 
“অভিভাবক ব্যতীত কোনো বিয়ে নেই” ৷* 
এ দু’টি হাদীস ও এ জাতীয় অন্যান্য হাদীস প্রমাণ করে যে, অভিভাবক ব্যতীত 
নারীর বিয়ে বৈধ নয়। বিয়ে নেই অর্থ বিয়ে শুদ্ধ নয় । ইমাম তিরমিযী বলেন: 
আহলে ইলমগণ এ হাদীসের ওপর আমল করেন। যেমন উমার, আলী, ইবন 
আব্বাস ও আবু হুরায়রা প্রযুখগণ । ফহীহ তাবেঈদের থেকেও অনুরূপ বর্ণিত। 
তারা বলেছেন: অভিভাবক ব্যতীত কোনো বিয়ে নেই । এটিই ইমাম শাফেঈ, 
আহমদ ও ইসহাকদের কথা” ৷* 
নারীদের জন্য দফ বা এক পার্ম্ৃস্থ ঢোল বাজানো মুস্তাহাব, যেন বিয়ে প্রচার হয় 
ও মানুষ জেনে যায় । নারীরা নিজেদের মাঝে দফ বাজাবে বাদ্য-যন্ত্র ও সুরেলা 
সঙ্গীত ব্যতীত বিয়ে উপলক্ষে নারীদের কবিতা ও গজল আবৃতি করা দোষণীয় 


* তিরমিযী, হাদীস নং ১১০২; আবু দাউদ, হাদীস নং ২০৮৩; ইবন মাজাহ, হাদীস নং ১৮৭৯; 
আহমদ: (৬/৬৬); দারেমী, হাদীস নং ২১৮৪ 

তিরমিযী, হাদীস নং ১১০১; আবু দাউদ, হাদীস নং ২০৮৫; ইবন মাজাহ, হাদীস নং ১৮৮১; 
আহমদ (8/৪8১৮); দারেমী, হাদীস নং ২১৮২ 

* আল-মুগনি: (৬/৪৪৯) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৯ 


নয়, যদি পুরুষরা না শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
(CEA 3 pally Sl ll DE og be Ha) 
“হালাল ও হারাম বিয়ের পার্থক্য হচ্ছে দফ বাজানো ও আওয়াজ করা”।' 
শাওকানী ‘নাইলুল আওতার’: (৬/২০০) গ্রন্থে বলেন: “হাদীস প্রমাণ করে যে, 
বিয়ের অনুষ্ঠানে দফ বাজানো ও কবিতা ইত্যাদি আবৃতি করা বৈধ, যেমন 
“5৬% 5৬% জাতীয় কবিতা, তবে প্রবৃত্তকে উসকে দেয় এমন গান নিষিদ্ধ, 
যেখানে সোন্দর্যের বর্ণনা, অশ্লীলতার প্রকাশ ও মদের প্রতি আসক্তি রয়েছে। যা 
বিবাহ এবং বিবাহের বাইরে সর্বদাই হারাম, অনুরূপ অন্যান্য হারাম গান-বাদ্যও 
হারাম ৷” সমাপ্ত । 
হে মুসলিম নারী, বিয়ে উপলক্ষে অলঙ্কার ও পোশাক-পরিচ্ছদ ক্রয় করে 
অপচয় করো না । অতিরিক্ত পোশাক ও অলঙ্কার অপচয়ের অন্তর্ভুক্ত, যার থেকে 
আল্লাহ নিষেধ করেছেন। কুরআনুল কারীমে এসেছে, তিনি অপচয়কারীকে 
ভালোবাসেন না । যেমন, 
[YL ©O sd SL JAG J; 
“আর তোমরা অপচয় কর না, নিশ্চয় তিনি অপচয়কারীকে পছন্দ করেন 
না” [সূরা আল-আ'‘রাফ, আয়াত: ৩১] 
সুতরাং তুমি মধ্যপন্থা অবলম্বন কর এবং কেনা-কাটার প্রতিযোগিতা ত্যাগ কর । 
নারীর স্বামীর আনুগত্য করা ওয়াজিব, অবাধ্য হওয়া হারাম: 
হে মুসলিম নারী, রেওয়াজ মোতাবেক স্বামীর আনুগত্য করা তোমার ওপর 
ওয়াজিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
Slr css We coll, lx exam bt Clay es Al cdl 5h 
ETE HEE 


' তিরমিযী, হাদীস নং ১০৮৮; নাসাঈ, হাদীস নং ৩৩৬৯; ইবন মাজাহ, হাদীস নং ১৮৯৬ 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 


১১১০০০ fl 


লজ্জাস্থান হিফাযত করে এবং নিজ স্বামীর আনুগত্য করে, তাহলে জান্নাতের যে 
দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে” ।' 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
(3b Vlas BS O56 VY, 3b Vlas 2 rr LAY JY) 
“কোনো নারীর পক্ষে বৈধ নয় স্বামীর উপস্থিতিতে অনুমতি ব্যতীত সিয়াম রাখা 
এবং স্বামীর অনুমতি ব্যতীত কাউকে তার ঘরে প্রবেশাধিকার দেওয়া ৷”* 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
> SDL a) ele UAE SUS Sl ol atl dll Jz CS 3p 
Mém 
“স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে, কিন্তু সে ডাকে সাড়া না দেয়, 
ফলে সে তার ওপর গোস্বা নিয়ে রাত যাপন করে, তাহলে সকাল পর্যন্ত 
ফিরিশতারা নারীর ওপর লা‘নত করে” ৷ 
বুখারী ও মুসলিমের অপর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 
sl S SMO Vade dbs asl dll ox I rr bam G3 Sy) 
Ups S22 34> ee Ls 
“যার হাতে আমার নফস সে সত্তবার কসম, যে কোনো পুরুষ তার স্ত্রীকে 
বিছানায় আহ্বান করে, কিন্তু সে প্রত্যাখ্যান করে, তাহলে আসমানে বিদ্যমান 


* সহীহ ইবন হিব্বান । 

* সহীহ বুখারী, হাদীস নং ৪৮৯৯; সহীহ মুসলিম, হাদীস নং ১০২৬; আহমদ (২/৩১৬) 

সহীহ বুখারী, হাদীস নং ৩০৬৫; সহীহ মুসলিম, হাদীস নং ১৪৩৬; আবু দাউদ, হাদীস নং 
২১৪১; আহমদ: (২/৪৩৯); দারেমী, হাদীস নং ২২২৮ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১০১০ || _ 


সত্ত্ব (অৰ্থাৎ আল্লাহ) অবশ্যই তার ওপর রাগান্বিত থাকেন, যতক্ষণ না স্বামী 
তার স্ত্রীর ওপর সন্তুষ্ট হয়” ।' 
স্ত্রীর ওপর স্বামীর একটি হক হচ্ছে, তার ঘর দেখাশুনা করা এবং তার অনুমতি 
ব্যতীত তার ঘর থেকে বের না হওয়া নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 
less) of Dis 295 C3 S LE Aly) 

“নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীলা এবং তাকে সে বিষয়ে জবাবদিহি করা 
হবে” ।* 
স্ত্রীর ওপর স্বামীর আরো একটি হক হচ্ছে, ঘরের কাজগুলো আঞ্জাম দেওয়া 
এবং তাকে সেবিকা আনতে বাধ্য না করা, যা তার জন্য কষ্টকর এবং যার 
ফলে সে নিজে বা তার সন্তান-সন্ততিরা ফেতনার সম্মুখীন হতে হয়। 
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. “মাজমুউল ফতোয়া'য়: (৩২/২৬০ ও 
২৬১) বলেন: “আল্লাহ তাআলা বলেছেন: 

tela Es LE AA Eis EL ESLAEY 
“সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে হিফাযতকারিনী 
এঁ বিষয়ে যা আল্লাহ হিফাযত করেছেন” ৷ [সূরা আন-নিসা, আয়াত: ৩৪] এ 
আয়াতের দাবি অনুযায়ী স্ত্রীর ওপর স্বামীর আনুগত্য করা ওয়াজিব, সেটি তার 
সাথে সফর হোক, তার সাথে আনন্দ করার সুযোগ দেওয়ার বিষয় হোক বা 
অন্য যে কোনো চাহিদা হোক। এ কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সুন্নাতও প্রমাণ করে।” সমাপ্ত। 
ইবনুল কাইয়্যিম রহ. ‘হাদইউন নববী’: (৫/১৮৮ ও ১৮৯) গ্রন্থে বলেন: “যেসব 


' সহীহ মুসলিম, হাদীস নং ১৭৩৬ 
* সহীহ বুখারী, হাদীস নং ৮৫৩; সহীহ মুসলিম, হাদীস নং ১৮২৯; তিরমিযী, হাদীস নং 
১৭০৫; আবু দাউদ, হাদীস নং ২৯২৮; আহমদ (২/১২১) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৩১০২০ || _ 


ইমামদের নিকট স্ত্রীর ওপর স্বামীর খিদমত করা ওয়াজিব, তারা বলেন, যাদের 
(অর্থাৎ যে আরবদের) ভাষায় আল্লাহ্‌ তা'আলা সম্বোধন করেছেন তাদের নিকট 
খিদমত একটি মা‘রূফ (অর্থাৎ প্রচলিত নিয়ম মোতাবেক) হক। পক্ষান্তরে স্ত্রীকে 
বিনোদন প্রদান করা, তার খিদমত স্বামীর আঞ্জাম দেওয়া, স্বামীর ঝাড় দেওয়া, 
রুটি তৈরি করা, আটার খামির বানানো, ধোয়া, বিছানা করা ও বাড়ির খিদমত 
আঞ্জাম দেওয়া ইত্যাদি মুনকার (অর্থাৎ প্রচলিত নিয়ম বহির্ভূত) কাজ। আল্লাহ 
তাআলা বলেন: 

[CSA 5A (GAIL Bele SH fe S53 
“আর নারীদের জন্য রয়েছে বিধি মোতাবেক অধিকার, যেমন আছে তাদের 
ওপর (পুরুষদের) অধিকার” । [সূরা আল-বাকারা, আয়াত: ২২৮] 
অপর আয়াতে তিনি বলেন: 

[rtd GUD FE 653 defy 

“পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক” [সুরা আন-নিসা, আয়াত: ৩৪] 
যদি নারী পুরুষের সেবা না করে, বরং পুরুষ নারীর সেবা করে, তাহলে নারী 
তত্ত্বাবধায়ক হবে পুরুষের উপর... অতঃপর বলেন: সন্দেহ নেই আল্লাহ স্বামীর 
ওপর স্ত্রীর খরচ, পোশাক ও বাসস্থানের দায়িত্ব অর্পণ করেছেন, তাকে ভোগ 
করা, তার খিদমত গ্রহণ করা ও বিধি মোতাবেক তার সেবার বিনিময়ে ৷ 
অধিকন্তু মানুষের সাধারণ লেনদেন ও চুক্তিগুলো সমাজে প্রচলিত বিধি ও 
নীতির ওপর ভিত্তি করেই হয়, (অতএব, বিয়ে পরবর্তী স্বামী-স্ত্রীর সম্পর্কও সে 
নীতি মোতাবেক হবে এটিই স্বাভাবিক) প্রচলিত নীতি হচ্ছে স্ত্রী কর্তৃক স্বামীর 
খিদমত করা ও তার ঘরের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো আঞ্জাম দেওয়া । তিনি 
আরো বলেন: এ ক্ষেত্রে সম্থান্ত ও সাধারণ, ধনী ও গরীবের মাঝে বিভাজন করা 
দুরস্ত নয় । এই দেখ দুনিয়ার সবচেয়ে উত্তম নারী ফাতিমা রাদিয়াল্লাহু ‘আনহা 
স্বামীর খিদমত করতেন, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে 
সাংসারিক কাজের অভিযোগ করেন, তিনি তার অভিযোগ আমলে নেন নি।” 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৩১০৩০ ||_ 


সমাপ্ত 

প্রশ্ন: যদি নারী স্বামীর মধ্যে তার প্রতি আগ্রহ না দেখে; কিন্তু সে তার সাথে 
উত্তর: আল্লাহ তা'আলা বলেন: 

Els CEs Ls TE ES LSE GA as oy 3 fl Gy 


es SIS CSE HIG AES Ld 5 EAN LES Sas Gs El; 
[NSA LN ® 
“আর যদি কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে কোনো দুর্ব্যবহার কিংবা 
উপেক্ষার আশঙ্কা করে, তাহলে তারা উভয়ে কোনো মীমাংসা করলে তাদের 
কোনো অপরাধ নেই । আর মীমাংসা কল্যাণকর এবং মানুষের মধ্যে কৃপণতা 
বিদ্যমান রয়েছে। আর যদি তোমরা সৎকর্ম কর এবং তাকওয়া অবলম্বন কর 
তবে আল্লাহ তোমরা যা কর সে বিষয়ে সম্যক অবগত” [সুরা আন-নিসা, 
আয়াত: ১২৮] 
করছে না, বা তাকে উপেক্ষা করছে, তাহলে স্ত্রী স্বামীর ওপর থেকে সকল হক 
বা কিছু হক হাস করতে পারে, যেমন তার ব্যয়ভার অথবা পৌশাক, রাতের 
অংশ অথবা অন্য কোনো হক ৷ স্বামীর পক্ষেও স্ত্রীর ছাড় গ্রহণ করা বৈধ, স্বামীর 
জন্য স্ত্রীর ত্যাগ করা কোনো সমস্যা নয় এবং স্ত্রী থেকে স্বামীর গ্রহণ করাও 
সমস্যা নয়। আল্লাহ তা'আলা বলেছেন: 

IA: LL OEE ly Gls Us CLS of le ১৫) 
“তাহলে তারা উভয়ে কোনো মীমাংসা করলে তাদের কোনো অপরাধ নেই । 
আর মীমাংসা কল্যাণকর” । [সূরা আন-নিসা, আয়াত: ১২৮] 
অর্থাৎ বিচ্ছিন্ন হওয়া থেকে উত্তম... অতঃপর তিনি সাওদাহ বিনতে যাম'আহ 
রাদিয়াল্লাহু ‘আনহার ঘটনা উল্লেখ করেন৷ যখন তিনি বৃদ্ধা হয়ে যান এবং নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন, 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১০৪০ | _ 


তখন তিনি থাকার জন্য মীমাংসা করেন এবং তার দিনগুলো তিনি আয়েশার 
জন্য ছেড়ে দেন, তিনিও তার ছাড় গ্রহণ করেন এবং এভাবে তাকে রেখে 
দেন” ৷! সমাপ্ত । 

প্রশ্ন: নারী যদি স্বামীকে অপছন্দ করে ও তার সংসার করতে না চায় কী 
করবে? 

উত্তর: আল্লাহ তা'আলা বলেন: 

[0a 5,4 ৰ SISA VEE CE HL ASS CE Nts Sy 
“সুতরাং যদি তোমরা আশঙ্কা কর যে, তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে 
পারবে না, তাহলে স্ত্রী যা দিয়ে নিজকে মুক্ত করে নেবে -তাতে কোনো সমস্যা 
নেই” । [সূরা আল-বাকারা, আয়াত: ২২৯] 
হাফেয ইবন কাসির রহ. তার ‘তাফসীর’: (১/৪৮৩) গ্রন্থে বলেন: “স্বামী ও স্ত্রী 
যদি ঝগড়ায় জড়ায়, স্ত্রী স্বামীর হক আদায় না করে অথবা স্বামীকে অসন্তুষ্ট 
রাখে ও তার সাথে থাকতে অসম্মতি জানায়, তাহলে স্ত্রীর সুযোগ আছে স্বামী 
তাকে যা (মাহর) দিয়েছে তা ফেরত দিয়ে বিচ্ছিন্ন হওয়া। স্বামীকে তা ফেরত 
দেওয়া স্ত্রীর জন্য দোষণীয় নয়, আবার স্ত্রী থেকে তা গ্রহণ করা স্বামীর জন্য 
দোষণীয় নয়।” সমাপ্ত । এভাবে বিচ্ছিন্ন হওয়াকে খোলা (তালাক) বলা হয়। 
উত্তর: সাওবান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 

WHEL de fs Ah be or Db 25 Al Lh) 
“যে কোনো নারী কোনো কারণ ছাড়াই স্বামীর নিকট তালাক তলব করল, তার 
ওপর জান্নাতের সুগন্ধি হারাম” ।* 


' তাফসীর ইবন কাসীর: (২/৪০৬) 
2 তিরমিযী, হাদীস নং ১১৮৭; আবু দাউদ, হাদীস নং ২২২৬; ইবন মাজাহ, হাদীস নং ২০৫৫; 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১০৫s |_ 


কারণ, আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দীয় হালাল হচ্ছে তালাক, প্রয়োজন 
হলেই তার স্মরণাপন্ন হবে, অন্যথায় তলব করা মাকরূহ। কারণ, তার পশ্চাতে 
সৃষ্ট ক্ষতি কারো নিকট অস্পষ্ট নেই৷ প্রয়োজনের তালাক, যেমন স্বামীর হক 
আদায়ে স্ত্রীর অস্বীকৃতি জানানো, যার ফলে স্বামী স্ত্রী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ 
তাআলা বলেন: 

[0 550 (LS rd 3 B43 ILL) 
“অতঃপর বিধি মোতাবেক রেখে দেবে কিংবা সুন্দরভাবে ছেড়ে দেবে” । [সূরা 
আল-বাকারা, আয়াত: ২২৯] 
অপর আয়াতে বলেন: 

[St 507 5500 (OO AE ed HT Eg FU 
“যারা তাদের স্ত্রীদের সাথে মিলিত না হওয়ার শপথ করবে তারা চার মাস 
অপেক্ষা করবে। অতঃপর তারা যদি ফিরিয়ে নেয়, তবে নিশ্চয় আল্লাহ্‌ 
নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ” । [সূরা আল-বাকারা, আয়াত: ২২৬-২২৭] 


দাম্পত্য সম্পর্ক বিচ্ছিন্ন হলে নারীর করণীয়: 
স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ দু’প্রকার: 

ক. জীবিত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া 

খ. মৃত্যু দ্বারা বিচ্ছিন্ন হওয়া ৷ 


উভয় অবস্থাতেই নারীর ওপর ইদ্দত ওয়াজিব, অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত 
অপেক্ষা করা । 

ইদ্দতের হিকমত: একটি পরিপূর্ণ বিয়ে ভাঙ্গার পর তার শেষ সীমা নির্ধারণ 
করাই ইদ্দতের হিকমত । দ্বিতীয়ত গর্ভ থেকে রেহেম মুক্ত করা, যেন বিবাহ 


আহমদ (৫/২৭৭); দারেমী, হাদীস নং ২২৭০ 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩১০৬০ || _ 


বিচ্ছিন্নকারী ব্যতীত অন্য কারও সহবাসের বিষয়টি তার সাথে সম্পৃক্ত না 
থাকে, যদি এটা না করা হয় তবে গর্ভের সন্তানে মিশ্রণ ঘটবে ও বংশ বিনষ্ট 
হবে। ইদ্দত দ্বারা স্ত্রী সাবেক বিয়ে-বন্ধনের প্রতি সম্মান প্রদর্শনসহ, তালাকদাতা 
স্বামীর হকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বিচ্ছেদের কারণে শোক প্রকাশ করে। 
ইদ্দত চার প্রকার: 
প্রথম প্রকার: গর্ভবতীর ইদ্দত গর্ভবতী নারী সন্তান প্রসব করলে ইদ্দত শেষ 
হবে, তালাকে বায়েন প্রাপ্তা হোক বা তালাকে রাজ'ঈ প্রাপ্তা হোক। জীবিত 
অবস্থায় বিচ্ছিন্ন হোক বা মৃত্যুর কারণে বিচ্ছিন্ন হোক ৷ আল্লাহ তা'আলা বলেন: 

[t:3১] (LE EES J ie Ja Eh 
“আর গর্ভধারিণীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত” । [সুরা আত-ত্বালাক, 
আয়াত: ৪] 
দ্বিতীয় প্রকার: খতু হয় তালাক প্রাপ্তা নারীর ইদ্দত। এ জাতীয় নারীর ইদ্দত 
তিন কুরু। আল্লাহ তা'আলা বলেন: 

[SCA :5 4d] A, EH ily 
“আর তালাকপ্রাপ্তা নারীরা তিন কুরু পর্যন্ত অপেক্ষায় থাকবে” । [সূরা আল- 
বাকারা, আয়াত: ২২৮] অর্থাৎ তিন তু বা হায়েয পর্যন্ত 
তৃতীয় প্রকার: খতু তথা হায়েয হয় না এমন তালাক প্রাপ্তা নারীর ইদ্দত । এরা 
দু'প্রকার: ছোট যার খতু আরম্ভ হয় নি এবং বড় যার খতু আশার সম্ভাবনা 
নেই । আল্লাহ তা'আলা উভয়ের ইদ্দত সম্পর্কে বলেন: 

[SN (52 

“তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঝতুমতী হওয়ার কাল অতিক্রম করে গেছে, 
তাদের ইদ্দত সম্পর্কে তোমরা যদি সংশয়ে থাক এবং এখনও খতুর বয়সে 
পৌঁছে নি তাদের ইদ্দকালও হবে তিন মাস” । [সূরা আত-ত্বালাক, আয়াত: ৪] 
অর্থাৎ এটিই তাদের ইদ্দত 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১০৭০ || _ 


চতুৰ্থ প্রকার: স্বামী-মৃত বা বিধবা নারীর ইদ্দত । আল্লাহ তাআলা তার ইদ্দত 
সম্পর্কে বলেন: 
SA CEs A Sf Bend G35 EI S555 is S554 Sill) 
[AYE 

“আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, 
তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে”। [সূরা আল-বাকারা, 
আয়াত: ২৩৪] 
বিয়ের পর স্ত্রীগমন করুক বা না করুক, স্ত্রী ছোট হোক বা বড় হোক সকল 
প্রকার বিধবা নারী (যাদের স্বামী মারা গেছে), এ আয়াতের অন্তর্ভুক্ত, তবে 
গর্ভবতী বিধবা নারী এর অন্তর্ভুক্ত নয়। কারণ, তার বিধান নিমোক্ত আয়াতে 
পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তা'আলা বলেন: 

SEMA LE SS BEET el 
“আর গর্ভধারিণীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত” । [সুরা আত-ত্বালাক, 
আয়াত: ৪] 
ইবনুল কাইয়্যিম রচিত ‘আল-হাদইউন নববী’: (৫/৫৯৪ ও ৫৯৫) গ্রন্থ থেকে 
উদ্ধৃতি সমাপ্ত হলো। 


ইদ্দত পালনকারী নারীর জন্য যা হারাম: 

১. ইদ্দত পালনকারী নারীকে বিয়ের প্রস্তাব দেওয়ার হুকুম: 

ক. রজ'*ঈ ইদ্দত পালনকারী। এ জাতীয় নারীকে স্পষ্ট বা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব 
দেওয়া হারাম। কারণ, সে এখনো সাবেক স্বামীর স্ত্রীর হুকুমে, তাই তাকে 
প্রস্তাব দেওয়া কারো জন্য বৈধ নয়, এখনো সে স্বামীর নিরাপত্তায় রয়েছে। 
খ. রজ'ঈ ব্যতীত অন্য কোনো ইদ্দত পালনকারী এ জাতীয় নারীকে স্পষ্টভাবে 
বিয়ের প্রস্তাব দেওয়া হারাম, তবে ইশারা ইঙ্গিতে প্রস্তাব দেওয়া হারাম নয়। 
আল্লাহ তা'আলা বলেন: 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১০৮০ ||_ 


[eve 52d GUD is 023 iS CB PE CE NS) 
“আর এতে তোমাদের কোনো পাপ নেই যে, তোমরা নারীদেরকে ইশারায় যে 
প্রস্তাব করবে” [সুরা আল-বাকারা, আয়াত: ২৩৫] 
স্পষ্ট প্রস্তাব অর্থ তাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করা, যেমন বলা: আমি 
তোমাকে বিয়ে করতে চাই । কারণ, এমন হলে হয়তো বিয়ের আগ্রহ থেকে 
নারী ইদ্দত শেষ হওয়ার আগে বলবে আমার ইদ্দত শেষ, যদিও বাস্তবে ইদ্দত 
শেষ হয় নি। ইশারা-ইঙ্গিতের প্রস্তাব এরূপ নয়, কারণ তার দ্বারা বিয়ে করার 
স্পষ্ট বার্তা প্রদান করা হয় না, তাই তাতে ক্ষতির সম্ভাবনা নেই দ্বিতীয়ত 
আয়াত যেহেতু তার অনুমতি প্রদান করেছে তাই তা বৈধ। 
ইশারা-ইঙ্গিতের উদাহরণ: তোমার মতো নারীর আমি খুব প্রয়োজন বোধ করি। 
প্রস্তাবের উত্তর ইঙ্গিতের মাধ্যমে প্রদান করা বৈধ, তবে স্পষ্টভাবে সাড়া দেওয়া 
বৈধ নয় । রাজ'ঈ ইদ্দত পালনকারী নারীর পক্ষে ইশারা বা স্পষ্ট কোনো ভাবেই 
বিয়ের প্রস্তাবে সাড়া দেওয়া বৈধ নয়। 
২. অপরের ইদ্দত পালনকারী নারীকে বিয়ে করা হারাম: 
আল্লাহ তা‘আলা বলেন: 

[ore 52M CUS LIST LS ES CRIT HLL LS YG) 

“আর আল্লাহর নির্দেশ (ইদ্দত) তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের 
সংকল্প করো না”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৩৫] 
ইবন কাসির রহ, তার ‘তাফসীর’; (১/৫০৯) গ্রন্থে বলেন: “অর্থাৎ বিয়ের আকদ 
কর না যতক্ষণ না ইদ্দত শেষ হয়। আলেমগণ একমত যে, ইদ্দতের সময় 
বিয়ের আকদ দুরস্ত নয়।” সমাপ্ত 
দু'টি জ্ঞাতব্য: 
এক. যে নারীকে বিয়ের পর সহবাসের পূর্বে তালাক দেওয়া হয় তার ওপর 
কোনো ইদ্দত নেই ৷ আল্লাহ তা‘আলা বলেন: 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১০৯০ৰ ||_ 


SSS NS 9 Bill Sei Bs Sy 
[£0 NU (ISS 5c 0 Sele 
“হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে অতঃপর 
তাদের কোনো ইদ্দত নেই যা তোমরা গণনা করবে” । [সূরা আল-আহযাব, 
আয়াত: ৪৯] 
ইবন কাসির রহ, তার তাফসীর: (৫/৪৭৯) গ্রন্থে বলেন: এ মাস'আলার ক্ষেত্রে 
সকল আলেম একমত, অর্থাৎ নারীকে যদি সহবাসের পূর্বে তালাক দেওয়া হয়, 
তাহলে তার ওপর কোনো ইদ্দত নেই, সে তালাকের পর তৎক্ষণাৎ যার সাথে 
ইচ্ছা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। 
দুই. বিয়ের পর সহবাসের পূর্বে তালাক প্রাপ্তা নারীর জন্য যদি মাহর নির্ধারণ 
করা হয়, তাহলে তাকে অর্ধেক মাহর দিবে, আর যার মাহর নির্ধারণ করা হয় 
নি তাকে মুত‘আহ অর্থাৎ স্বামীর সাধ্য মোতাবেক পোশাক ইত্যাদি প্রদান 
করবে। 
সহবাসের পর যাকে তালাক দেওয়া হয়, সে অবশ্যই মাহরের হকদার । আল্লাহ্‌ 
তাআলা বলেন: 
F SAE Leh SSE SS UCN ls ye EE Ny 
Als 0 © Sus Fs GA Cs 5555 AE Es 55S es 
[OY AY EAL LLL GE Aad Loh 50 L555 355 SAL Of J5 2 
“তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এমন 
অবস্থায় যে, তোমরা তাদেরকে স্পর্শ কর নি কিংবা তাদের জন্য কোনো মাহর 
নির্ধারণ কর নি। আর উত্তমভাবে তাদেরকে ভোগ-উপকরণ দিয়ে দাও, ধনীর 
ওপর তার সাধ্যানুসারে এবং সংকটাপন্নের ওপর তার সাধ্যানুসারে ৷ সু- 
কর্মশীলদের ওপর এটি আবশ্যক । আর যদি তোমরা তাদেরকে তালাক দাও, 
তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মাহর নির্ধারণ করে থাক, 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 8৩১১০০ ||_ 
তাহলে যা নির্ধারণ করেছে, তার অর্ধেক (দিয়ে দাও)” । [সুরা আল-বাকারা, 
আয়াত: ২৩৬-২৩৭] 
অর্থাৎ স্বামীদের স্পর্শ ও মাহর নির্ধারণ করার পূর্বে তালাক দেওয়া কোনো 
সমস্যা নয়, এতে যদিও নারী মনক্ষুণ্য হয়, মুত‘আহ তার মনক্ষুণ্যতা লাঘব 
করবে। প্রত্যেক স্বামী স্বীয় স্বচ্ছলতা ও অস্বচ্ছলতার ভিত্তিতে সাধ্য ও সমাজে 
প্রচলন মোতাবেক মুত‘আহ দিবে। অতঃপর যার মাহর নির্ধারিত, তাকে অর্ধেক 
দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। 
হাফেয ইবন কাসির রহ. স্বীয় ‘তাফসীর’; (১/৫১২) গ্রন্থে বলেন: “এ জাতীয় 
নারীকে অর্ধেক মাহর প্রদান করা সর্বসম্মত মত। এতে কোনো আলেম দ্বিমত 
পোষণ করেন নি”। সমাপ্ত । 
৩, বিধবা নারীর ইদ্দতে পাঁচটি বস্তু হারাম, যার আরবি নাম হিদাদ: 
এক. সকল প্রকার সুগন্ধি: বিধবা নারী নিজের শরীরে কিংবা কাপড়ে সুগন্ধি 
ব্যবহার করবে না, অনুরূপ সুগন্ধি যুক্ত বস্তুও ব্যবহার করবে না। কারণ, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

(Uh 5 Nh 
“কোনো সুগন্ধি স্পর্শ করবে না”! 
দুই. শারীরিক সাজসজ্জা গ্রহণ করা: বিধবা নারীর সাজসজ্জা গ্রহণ করা, যেমন 
খিযাব ও অন্যান্য রূপচর্চার বস্তু সুরমা, শরীরের তক রঙ্গিনকারী বিভিন্ন প্রকার 
রঙ ব্যবহার করা হারাম ৷ ওষুধ হিসেবে সুরমা ব্যবহার করা বৈধ, যদি প্রয়োজন 
হয়, সৌন্দর্যের অংশ হিসেবে নয়, সুরমা শুধু রাতে ব্যবহার করবে, দিনে মুছে 
ফেলবে ৷ সুরমা ব্যতীত অন্যান্য বস্তু দ্বারা চোখের চিকিৎসা করাও বৈধ, যাতে 
সৌন্দৰ্য নেই। 


' সহীহ বুখারী, হাদীস নং ৫০২৮; সহীহ মুসলিম, হাদীস নং ৯৩৮; নাসাঈ, হাদীস নং ৩৫৩৪; 
আবু দাউদ, হাদীস নং ২৩০২; ইবন মাজাহ, হাদীস নং ২০৮৭; আহমদ (৫/৮৫); দারেমী, 
হাদীস নং ২২৮৬ 


IslamHouse.-" =— 


মুমিন নারীদের বিশেষ বিধান ১১১০ৰ || _ 


তিন. সাজসজ্জার কাপড় পরিধান করা: বিধবা নারীর জন্য সাজসজ্জার কাপড় 
পরিধান করা হারাম । সাধারণ কাপড় পড়বে, এ সময় নির্দিষ্ট রঙের কাপড় 
পরিধান করার কোনো ভিত্তি নেই, সমাজে যার প্রচলন রয়েছে। 

চার. অলঙ্কার: বিধবা নারীর জন্য সকল প্রকার অলঙ্কার পরিধান করা হারাম, 
এমন কি আঙ্কটি পর্যন্ত ৷ 

পাঁচ, স্ত্রী যে ঘরে থাকাবস্থায় স্বামী মারা যায় সে ঘর ব্যতীত কোথাও রাত- 
যাপন করা: শর‘ঈ কোনো কারণ ব্যতীত বিধবা নারীর জন্য ঘর পরিবর্তন করা 
জায়েয নয়। সে কোনো রোগী কিংবা কোনো বন্ধু কিংবা কোনো নিকট 
আত্মীয়কে দেখতে যাবে না, একান্ত প্রয়োজনে দিনে বের হওয়া বৈধ ৷ এ পাঁচটি 
বস্তু ব্যভীত কোনো জিনিস থেকে তাকে বারণ করা যাবে না, আল্লাহ তার জন্য 
যা হালাল করেছেন। 

ইমাম ইবনুল কাইয়্যিম রহ. ‘আল-হাদইউন নববী’: (৫/৫০৭) গ্রন্থে বলেন: 
“বিধবা নারীকে নখ কাঁটা, বগলের পশম উপড়ে ফেলা, যে চুল ফেলে দেওয়া 
মুস্তাহাব তা ফেলে দেওয়া, বড়ই পাতা দিয়ে গোসল করা ও চুল আঁচড়ানো 
থেকে বারণ করা যাবে না।” সমাপ্ত । 

শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ ‘মাজমুউল ফতোয়ায়’: (২৪/২৭ ও ২৮) 
বলেন: “বিধবা নারীর জন্য সব কিছু খাওয়া বৈধ, যা আল্লাহ তার জন্য হালাল 
করেছেন। যেমন, ফল ও গোশত ইত্যাদি । অনুরূপ বৈধ সকল পানীয় পান 
করা... অতঃপর তিনি বলেন: বৈধ কোনো কাজে ব্যস্ত থাকা তার জন্য হারাম 
নয়। যেমন, নকশা, সেলাই ও কাপড় বুনা ইত্যাদি, যা নারীদের স্বভাব সূলভ 
কাজ ৷ অনুরূপ ইদ্দতের বাইরে সেসব কাজ করা তার জন্য বৈধ ইদ্দতের 
ভেতরও তা বৈধ। যেমন, প্রয়োজনে পুরুষদের সাথে কথা বলা, তবে পর্দার 
আড়াল থেকে অবশ্যই । আমি যা উল্লেখ করলাম তা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সুন্নত, যা সাহাবীগণের নারীগণ সম্পাদন করতেন তাদের 
স্বামীদের মৃত্যুর পর ৷” সমাপ্ত। 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯2১১২০ || _ 


সাধারণ মানুষ যা বলে, চাঁদ থেকে বিধবা নারী চেহারা ঢেকে রাখবে, ঘরের 
ছাদে উঠবে না, পুরুষের সাথে কথা বলবে না, মাহরামদের থেকেও চেহারা 
ঢেকে রাখবে, আরো অনেক কিছু তার কোনো ভিত্তি নেই । আল্লাহ তা'আলা 
ভালো জানেন। 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩১১৩০ || _ 


দশম পরিচ্ছেদ 
নারীর সম্মান ও পবিত্রতা রক্ষাকারী বিধান 
১. লজ্জাস্থান হিফাযত ও চোখ অবনত রাখার ক্ষেত্রে নারীও পুরুষের ন্যায় 
আদিষ্ট । আল্লাহ তা‘আলা বলেন: 


[3 


Css BSL S31 DS eB LESS p33 Se lnbks SAPD By 
[1 ar AEs GEES Sapa Bs PRBS LLL Bs © SA 
“(হে নবী আপনি) মুমিন পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে 
সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হিফাযত করে। এটিই তাদের জন্য 
অধিক পবিত্র । নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত । আর 
মুমিন নারীদেরকে বলে দিন, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং 
তাদের লজ্জাস্থানের হিফাযত করে” [সূরা আন-নূর, আয়াত: ৩০-৩১] 
আমাদের শাইখ আমিন শানকিতী রহ. স্বীয় তাফসীর ‘আদওয়াউল বায়ান’: 
(৬/১৮৬ ও ১৮৭) গ্রন্থে বলেন: “আল্লাহ তাআলা মুমিন নারী ও পুর্ষদের 
চোখ অবনত ও লজ্জাস্থান হিফাযত করার নির্দেশ দিয়েছেন লজ্জাস্থান হিফাযত 
করার একটি অংশ যেনা, সমকামিতা, মানুষের সামনে উলঙ্গ হওয়া ও তাদের 
সামনে গুপ্তাঙ্গ প্রকাশ করা থেকে বিরত থাকা... অতঃপর তিনি বলেন: নারী ও 
পুরুষ যারাই এ আয়াতে বর্ণিত আল্লাহর নিদের্শসমূহ পালন করবে তাদের জন্য 
তিনি মাগফিরাত ও সাওয়াবের ঘোষণা দিয়েছেন, যদি তারা এর সাথে সুরা 
আহযাবের নিম্নোক্ত আয়াতে বর্ণিত সিফাতগুলো বাস্তবায়ন করে। আল্লাহ 
তাআলা বলেন: 
SSAA EA SSA EL Sl SALA SSL I 
5S eS BT SSM cl iE GB AD Soepill; 
[re :icl— iG Ce ie ~ HEE 


“নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরু্ষ ও নারী, 
IslamHouse com 


_ যুমিন নারীদের বিশেষ বিধন [ন JL 


সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, 
দানশীল পুরুষ ও নারী, সিয়ামপালনকারী পুরুষ ও নারী, নিজদের লজ্জাস্থানের 
হিফাযতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, 
তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন”। [সূরা 
আল-আহ্যাব, আয়াত: ৩৫]” ‘আদওয়াউল বায়ান’ থেকে উদ্ধৃতি সমাপ্ত হলো। 
নারী-নারী পরস্পর শরীর ঘর্ষণ করে যৌনকামনা হাসিল করা বড় গুনাহ । এতে 
লিপ্ত নারীরা কঠিন শাস্তির যোগ্য । 
ইবন কুদামাহ রহ. ‘আল-মুগনি’: (৮/১৯৮) গ্রন্থে বলেন: যদি দু'জন নারী 
পরস্পর শরীর ঘর্ষণ করে তারা উভয় অভিশপ্ত ও যিনাকারী। কারণ, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
wis Le ALA esl sh 

তাদেরকে বিচারক সমুচিত শাস্তি দিবে। কারণ, এটা এমন যিনা যার জন্য 
শরী‘আত নির্ধারিত শাস্তি নেই৷" সমাপ্ত। 
অতএব নারীদের বিশেষ করে যুবতীদের এসব ঘৃণ্য অপকর্ম থেকে সাবধান 
থাকা জরুরি। 
চোখ সংযত রাখা সম্পর্কে ইবনুল কাইয়্যিম রহ. ‘আল-জাওয়াবুল কাফি’: 
(পৃ.১২৯ ও ১৩৫) গ্রন্থে বলেন: চোখের চাহনি হচ্ছে প্রবৃত্তির অগ্রদূত ও 
বার্তাবহ, তাকে সংযত করাই লজ্জাস্থান সংরক্ষণ করার মূলমন্ত্র । যে তার 
দৃষ্টিকে উনুক্ত ছেড়ে দিল, সে তার নফসকে ধ্বংসের ঘাটে দাঁড় করাল নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

UNA Sb lll eS Ye bh 


! ইবন তাইমিয়্যাহ মাজমুউল ফতোয়ায়: (১৫/৩২১) বলেন: এ হিসেবে পরস্পর শরীর 
ঘর্ষণকারী নারীরা ব্যভিচারী। যেমন, হাদীসে এসেছে “নারীদের যিনা হচ্ছে ঘর্ষণ করা ৷” 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯১১৫০ || _ 


“হে আলী, দৃষ্টির পশ্চাতে দৃষ্টি দিয়ো না, প্রথম দৃষ্টিটি তোমার” ।' প্রথম দৃষ্টি 
দ্বারা উদ্দেশ্য হঠাৎ দৃষ্টি যা অনিচ্ছায় পতিত হয়। তিনি বলেন: ‘মুসনাদ’ গ্রন্থে 
আলী থেকে আরো বর্ণিত; 

tl lee or re i hh 
“দৃষ্টি হচ্ছে ইবলিসের তীরসমূহ থেকে একটি বিষাক্ত তীর” 

.* অতঃপর তিনি বলেন: মানুষ যেসব মুসীবতে গ্রেফতার হয় তার মূল 
হচ্ছে দৃষ্টি । দৃষ্টি চাহিদা সৃষ্টি করে, চাহিদা চিন্তাকে জন্ম দেয়, অতঃপর চিন্তা 
প্রবৃত্তিকে জন্ম দেয়, অতঃপর প্রবৃত্তি ইচ্ছাকে জন্ম দেয় । অতঃপর ইচ্ছা ধীরে 
ধীরে চুড়ান্ত দৃঢ়তায় রূপ নেয়, এভাবেই কার্য বাস্তবায়িত হয় যদি কোনো বাধা 
প্রতিবন্ধক না হয়। এ জন্য বলা হয়; চোখ অবনত রাখার কষ্ট সহ্য করা তার 
পরবর্তী দুঃখকে সহ্য করার চেয়ে অনেক সহজ” সমাপ্ত । 
হে মুসলিম বোন, তুমি পুরুষদের থেকে তোমার দৃষ্টি অবনত রাখ। ফিতনা 
সৃষ্টিকারী ছবির দিকে তাকিয়ো না, যা প্রকাশ করা হয় কতক পত্রিকায় অথবা 
টেলিভিশনের পর্দায় অথবা ভিডিওতে, তাহলে তুমি খারাপ পরিণতি থেকে 
হিফাযতে থাকবে৷ কত দৃষ্টি যে ব্যক্তির জন্য অনুশোচনার কারণ হয়েছে তার 
হিসেব নেই৷ সত্যিই ছোট ক্ফুলিঙ্গ থেকে বৃহৎ আগুন দাউ দাউ করে জ্বলে 
উঠে। 

২. লজ্জাস্থান হিফাযত করার অংশ: গান-বাদ্য না শোনা: 

ইমাম ইবনুল কাইয়্যিম রহ. ‘ইগাসাতুল লাহফান’: (১/২৪২, ২৪৮, ২৬৪ ও 
২৬৫) গ্রন্থে বলেন: “শয়তানের একটি ষড়যন্ত্র, যার দ্বারা সে দুর্বল দীনদার, 
সামান্য বিবেক ও অল্প ইলমের ধারকদের ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে, মূর্খ ও 
বাতিলপন্থাদের অন্তর শিকার করে, তন্মধ্যে অন্যতম হচ্ছে, মুখের শীষ, 
হাততালি ও হারাম বাদ্য-যন্ত্রসহ গান, যা অন্তরকে কুরআন থেকে বিমুখ করে 


' আহমদ: (১/১৫৯); দারেমী, হাদীস নং ১৭০৯ 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৩১১৬০ || _ 


পাপাচার ও অপরাধে জড়িত করে। এগুলো মূলত শয়তানের কুরআন ও 
রহমান থেকে কঠিন অন্তরায়, যিনা ও সমকামিতার মন্ত্র । এসব দ্বারা পাপাচারী 
আশেক তার প্রেমিকা থেকে চূড়ান্ত উদ্দেশ্য হাসিল করে... অতঃপর তিনি 
বলেন: নারী ও কিশোরদের কণ্ঠ থেকে এসব শ্রবণ করা আরো হারাম ও 
দীনকে কঠিনভাবে ধ্বংসকারী... অতঃপর বলেন: এতে সন্দেহ নেই যে, 
আত্মসম্মানী লোক স্বীয় পরিবারকে গান থেকে দূরে রাখে, যেমন তাদেরকে 
দূরে রাখে সন্দেহপূর্ণ বস্তু থেকে । তিনি আরো বলেন: প্রেমিক ও আশেক মহলে 
প্রচলিত যে, তাদের জন্য নারীকে হাসিল করা কঠিন হলে তারা নারীকে গান 
শোনাতে চেষ্টা করে, তখন সে বিগলিত হয়। কারণ, নারীরা আওয়াজ দ্বারা 
দ্রুত প্রভাবিত হয়। গানের আওয়াজ তাদের অনুভূতি শক্তিকে দু’ভাবে 
ক্রিয়াশীল করে: শব্দ ও অর্থ উভয় দিক থেকে। তিনি বলেন: এসবের সাথে 
যদি দফ, যুবতী ও নাচ সঙ্গী হয়, তাহলে তো জাদুমন্ত্রের মতো কাজ করে। 
যদি নারীরা গান দ্বারা গর্ভবতী হত, তবে অবশ্যই এসব গান তার উপযুক্ত 
ছিল। আল্লাহর কসম, গানের কারণে বহু সম্থান্ত নারী পতিতা হয়েছে!” সমাপ্ত। 
হে মুসলিম নারী তুমি আল্লাহকে ভয় কর, চরিত্র বিনষ্টকারী রোগ অর্থাৎ গান 
শ্রবণ থেকে দূরে থাক, যা মুসলিম সমাজে বিভিন্ন পদ্ধতি ও উপায়ে 
ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে, আর মূর্খ নারীরা তা সংগ্রহ করে নিজেদের মাঝে 
আদান-প্রদান করছে। 

৩. লজ্জাস্থান হিফাযত করার অংশ: মাহরাম ব্যতীত নারীর সফর না করা 
লজ্জাস্থান হিফাযত করার অংশ নারীকে মাহরাম ব্যতীত সফর করতে না 
দেওয়া, যে মাহরাম তাকে লোলুপ ও পাপাচারীদের থেকে সংরক্ষণ করবে ও 
নিরাপত্তা দিবে। 

বিশুদ্ধ হাদীসে নারীকে মাহরাম ব্যতীত সফর করতে নিষেধ করা হয়েছে। 
যেমন ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 


C4 E32 NLP DG LA BLS Yh 
“নারী তিন দিনের সফর মাহরাম ব্যতীত করবে না” ৷ 
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ ‘আনহু থেকে বর্ণিত, 
ees Nl ondd fom ir ALBUS Of G5 i “de Dl Ge gl oh 
2535 25) 
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর দু'দিন অথবা দু’রাতের সফরকে 
নিষেধ করেছেন, যদি তার সাথে স্বামী অথবা মাহরাম না থাকে” ।* 
অনুরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 
lade 4 SS LDA, pe BS NU pA BL FAY Ys Y) 
“কোনো নারীর জন্য বৈধ নয়, যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে 
মাহরাম ব্যতীত এক দিন ও এক রাতের দূরত্ব সফর করা” ৷ 
এসব হাদীসে তিন দিন, দু'দিন ও এক দিন এক রাত সফর না করার যে 
পরিমাণ এসেছে তা মূলত সে সময় সফর করার প্রচলিত রেওয়াজের ভিত্ততে । 
তখন মানুষ পায়ে হেঁটে ও বাহনে চড়ে এক দিন, দু'দিন ও তিন দিন সফর 
করত । হাদীসে উল্লেখিত তিন দিন, দু'দিন ও এক দিন এক রাত দ্বারা 
হাদীসের বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যার নাম সফর সেটাই 


সহীহ বুখারী, হাদীস নং ১০৩৬; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৩৮; আবু দাউদ, হাদীস নং 
১৭২৭; আহমদ (২/১৪৩) 

* সহীহ বুখারী, হাদীস নং ১৭৬৫; সহীহ মুসলিম, হাদীস নং ৮২৭; তিরমিযী, হাদীস নং ১১৬৯; 
আবু দাউদ, হাদীস নং ১৭২৬; ইবন মাজাহ, হাদীস নং ২৮৯৮; আহমদ, (৩/৩৪); দারেমী, 
হাদীস নং ২৬৭৮ 

’ সহীহ বুখারী, হাদীস নং ১০৩৮; সহীহ মুসলিম, হাদীস নং ১২৩৯; তিরমিযী, হাদীস নং 
১১৭০; আবু দাউদ, হাদীস নং ১৭২৩; ইবন মাজাহ, হাদসি নং ২৮৯৯; আহমদ (২/৫০৬); 
মালিক, হদীস নং ১৮৩৩ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ১১৮০ৰ ||_ 


মাহরাম ব্যতীত নারীদের জন্য নিষেধ। 
ইমাম নাওয়াওয়ী রহ. ‘সহিহ মুসলিমের ব্যাখ্যায়’: (৯/১০৩) বলেন: “মুদ্দাকথা: 
যার নাম সফর তার থেকে নারীকে বারণ করা হবে স্বামী অথবা মাহরাম 
ব্যতীত, হোক সেটা তিন দিন অথবা দু’দিন অথবা এক দিন এক রাত অথবা 
এক সকাল অথবা অন্য কিছু কারণ, ইবন আব্বাস থেকে বর্ণিত নিষেধাজ্ঞার 
হাদীসটি ব্যাপক, তাতে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই, যা মুসলিমের অত্র 
অধ্যায়ের সর্বশেষ হাদিস; 

C4 EDL BLS Yh 
“মাহরাম ব্যতীত নারী সফর করবে না”।' এ হাদীস সকল প্রকার সফরকে 
অন্তর্ভুক্ত করে, যার নাম সফর ৷” আল্লাহ ভালো জানেন। 
নারীদের গ্রুপের সাথে যারা নারীকে ওয়াজিব হজের অনুমতি প্রদান করেছে 
তারা সুন্নত পরিপন্থী সিদ্ধান্ত দিয়েছে। ইমাম খাত্তাবী রহ. বলেন: “নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নারীকে মাহরাম ব্যতীত সফর করতে নিষেধ করেছেন, 
অতএব শর্ত ব্যতীত তাকে হজের সফরে বের হওয়ার অনুমতি প্রদান করা 
সুন্নত পরিপন্থী, যে সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন 
করেছেন মাহরাম ব্যতীত নারীর সফর পাপ তাই তার ওপর হজ ওয়াজিব 
বলা দুরস্ত নয় । এ আদেশ মানুষকে পাপের দিকে ধাবিত করবে”। সমাপ্ত 
আমি (গ্রন্থকার) বলছি: যারা নারীকে গ্রপের সাথে বের হওয়ার অনুমতি দিয়েছে 
তারাও নারীকে মাহরাম ব্যতীত যে কোনো সফরের জন্য অনুমতি প্রদান করেন 
নি, তারা অনুমতি দিয়েছেন শুধু ওয়াজিব হজের জন্য৷ 
ইমাম নাওয়াওয়ী রহ. ‘আল-মাজমু’; (৮/২৪৯) গ্রন্থে বলেন: “নফল ইবাদত, 
ব্যবসা, যিয়ারত ও এ জাতীয় সফর মাহরাম ব্যতীত বৈধ নয়।” সমাপ্ত। 
অতএব, এ যুগে যারা মাহরাম ব্যতীত নারীর প্রত্যেক সফরের ক্ষেত্রে শিথিলতা 


* সহীহ বুখারী, হাদীস নং ১৭৬৫; সহীহ মুসলিম, হাদীস নং ৮২৭; আহমদ (৩/৭১) 
IslamHouse .con 


মুমিন নারীদের বিশেষ বিধান ১১৯০ৰ | _ 


করেন তাদের কথার সাথে গ্রহণযোগ্য কোনো আলেম নেই । 

তারা বলেন: এক মাহরাম প্লেনে উঠিয়ে দেন, অতঃপর অপর মাহরাম 

ইয়ারপোর্ট থেকে তাকে নিয়ে যান যখন প্লেন সেখানে পৌঁছে। তাদের ধারণায় 

বহু নারী পুরুষ একসাথে থাকার কারণে প্লেন নিরাপদ 

আমরা তাদেরকে বলি: এ জাতীয় সফর কখনো নিরাপদ নয়, প্লেন অন্যান্য 

যানবাহন থেকে বেশি ঝুঁকিপূর্ণ । কারণ, এতে যাত্রীদের সিট পাশাপাশি, হয়তো 

নারী কোনো পুরুষের পাশে বসবে অথবা এমন কোনো সমস্যা প্লেনে হতে 

পারে, যদ্দরূন তা গতিপথ পরিবর্তন করে অন্য কোনো এয়ারপোর্টে ল্যান্ড 

করবে, যেখানে তাকে গ্রহণকারী কেউ নেই, ফলে ফিতনার সম্মুখীন হবে। 

নারীর যে দেশ চেনা নেই এবং যেখানে তাকে গ্রহণকারী কোনো মাহরাম নেই, 

সেখানে তার অবস্থা কী হতে পারে? 

8. লজ্জাস্থান হিফাযত করার অংশ: নারী এমন পুরুষের সাথে নির্জন সাক্ষাত 

করবে না, যে তার মাহরাম নয়। 

নারীকে মাহরাম ব্যতীত পর-পুরুষের সাথে নির্জন সাক্ষাত থেকে বিরত রাখা 

লজ্জাস্থান হিফাযত করার একটি অংশ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

বলেছেন: 

Let 0b des 14 53 we 0 FLb Onl De SN pals DL 8 ON 
I) 

“যে আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ঈমান রাখে সে এমন নারীর সাথে নির্জন 

সাক্ষাত করবে না যার সাথে মাহরাম নেই। কারণ, তাদের তৃতীয়জন হচ্ছে 

শয়তান” ৷! 

আমের ইবন রাবি‘আহ থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


* আহমদ: (৩/৩৩৯) 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯৩১১২০০ || _ 


(Po NL ob LeAt Ob 0 J Vill J oY Yh 
“জেনে রেখ, কোনো পুরুষ এমন নারীর সাথে একান্ত সাক্ষাত করবে না, যে 
তার জন্য হালাল নয়। কারণ, তাদের তৃতীয়জন হয় শয়তান, যদি না সে 
পুরুষটি হয় মাহরাম” ।' 
ইমাম মাজদ ইবন তাইমিয়্যাহ ‘মুনতাকা’ গ্রন্থে বলেন: ইমাম আহমদ উপযুক্ত 
হাদীস দু’টি বর্ণনা করেছেন, তবে এ হাদীসের ভাবার্থ বুখারী ও মুসলিমের 
হাদীসে রয়েছে, যা ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত। 
ইমাম শাওকানী ‘নাইলুল আওতার’: (৬/১২০) গ্রন্থে বলেন: “পর-নারীর সাথে 
নির্জন সাক্ষাত একমত্যে হারাম । অনুরূপ এক্যমত্য নকল করেছেন হাফেয 
ইবন হাজার ‘ফাতহুল বারী’ গ্রন্থে । হারাম হওয়ার কারণ তাদের তৃতীয়জন 
শয়তান, যা হাদীসেই স্পষ্ট । শয়তানের উপস্থিতি তাদেরকে হারাম লিপ্ত করবে, 
তবে মাহরামসহ সাক্ষাত বৈধ। কারণ, তার উপস্থিতিতে পাপ সংঘটিত হওয়ার 
সম্ভাবনা নেই৷” সমাপ্ত । 
কতক নারী ও তাদের অভিভাবক বেশ কিছু নির্জন সাক্ষাত সম্পর্কে শিথিলতা 
করেন: 
ক. স্বামীর নিকটাত্মীয়দের সাথে নির্জন সাক্ষাত করা ও তাদের সামনে চেহারা 
উনুক্ত রাখা । বস্তুত তাদের সাথে নির্জন সাক্ষাত অন্যান্য সাক্ষাত থেকে বেশি 
ক্ষতিকর ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
JG pal oll ld blo or I JES lll fe Jl, SY 

(Dhl : a 

“খবরদার, তোমরা নারীদের নিকট প্রবেশ করবে না, তখন এক আনসারী 
ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল, ,৯ বা দেবর সম্পর্কে কী বলেন? তিনি 
বললেন: দেবর হচ্ছে মৃত্যু”। আরবিতে স্বামীর ভাইকে ,4। বলা হয়। তিনি 


' তিরমিযী, হাদীস নং ২১৬৫; আহমদ: (১/১৮) 
IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ( ১২১০) 


দেবরের সাথে নির্জন সাক্ষাতকে মৃত্যুর মতো অপছন্দ করেছেন। 

হাফেয ইবন হাজার রহ. ‘ফাতহুল বারী’: (৯/৩৩১) গ্রন্থে বলেন: ইমাম 
নাওয়াওয়ী বলেছেন: “ভাষাবিদগণ সবাই একমত যে, += অর্থ স্বামীর 
ও স্বামীর চাচার ছেলে প্রমুখগণ।” তিনি আরো বলেন: “হাদীসে স্বামীর 
নিকটাত্মীয় দ্বারা উদ্দেশ্য স্বামীর বাবা ও স্বামীর সন্তান ব্যতীত অন্যান্য পুরু্ষ, 
কারণ তারা স্ত্রীর জন্য মাহরাম, তাদের সাথে একান্ত সাক্ষাত বৈধ । তাদেরকে 
মৃত্যু বলা যাবে না।” তিনি বলেন: “ভাইয়ের স্ত্রী তথা ভাবীর সাথে নির্জন 
সাক্ষাত করার বিষয়টি মানুষ সচরাচর শিথিলভাবে দেখে অথচ তার উদাহরণ 
হচ্ছে মৃত্যু । সে-ই সর্বাধিক নিষেধাজ্ঞার পাত্র ।” সমাপ্ত । 

শাওকানী ‘নাইলুল আওতার’; (৬/১২২) গ্রন্থে বলেন: “৩; :+। এ কথার 
অর্থ হচ্ছে অন্যদের অপেক্ষা তার থেকে অনিষ্টের আশঙ্কা বেশি, যেমন অন্যান্য 
ভীতিকর বস্তু থেকে মৃত্যু সবচেয়ে বেশি ভীতিজনক ৷” সমাপ্ত । 

হে মুসলিম বোন! আল্লাহকে ভয় কর, এ বিষয়ে শিথিলতা করো না, যদিও 
মানুষেরা শিথিলতা করে। কারণ, শরী‘আতের নির্দেশ উপদেশ হিসেবে উত্তম 
মানুষের অভ্যাস নয়। 

খ. কতক নারী ও তাদের অভিভাবক মাহরাম ছাড়া ড্রাইভারের সাথে একাকী 
চলাফেরার ক্ষেত্রে শিথিলতা করে অথচ এটাও হারাম নির্জনতা । 

সৌদি আরবের মুফতি শাইখ মুহাম্মাদ ইবরাহীম রহ. ‘মাজমুউল ফতেোয়া'য়: 
(১০/৫২) বলেন; বর্তমান এতে কোনো সন্দেহ নেই যে, অপরের গাড়িতে 
মাহরাম ব্যতীত পর-নারীর একাকী চড়া অনেক অনিষ্টের সঙ্গী হয়। এতে বহু 
অনিষ্ট রয়েছে যার ব্যাপারে শিথিলতা করা কখনো সমীচীন নয়। হোক সে 
লজ্জাশীল নারী কিংবা বেশি বয়সের পবিত্রা নারী, যে সাধারণত পুরুষের সাথে 
কথা বলে থাকে। যে ব্যক্তি তার মাহরাম নারীর জন্য এ জাতীয় আচরণ পছন্দ 
করে তার দীনদারী দুর্বল, সে পুরুষত্বহীন ও আত্মমর্যাদাবোধশূন্য। নবী 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৯2১২২০ | _ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
UWLANLAL SF VAL > 02 Y) 
“কোনো পুরুষ নারীর সাথে নির্জনে মিলিত হবে না, হলে অবশ্যই তাদের 
তৃতীয়জন হয় শয়তান” ৷" 
পর-পুরুষের সাথে গাড়িতে চড়া ঘর ও ঘরের ন্যায় নির্জন সাক্ষাতের চেয়ে 
বেশি ক্ষতিকর ৷ এতে যে অনিষ্ট রয়েছে তা নির্জন সাক্ষাতেও নেই ৷” সমাপ্ত 
মাহরামকে অবশ্যই বড় হওয়া জরুরি, যার উপস্থিতিতে নির্জন সাক্ষাত হয় না, 
বাচ্চা সাথে থাকাই যথেষ্ট নয়। কতক নারী মনে করে ছোট বাচ্চা থাকলেই 
নির্জনতা চলে যায় -ভুল ধারণা । 
ইমাম নাওয়াওয়ী রহ. বলেন: যদি পর-পুরুষ পর-নারীর সাথে তৃতীয় ব্যক্তি 
ব্যতীত নির্জনে সাক্ষাত করে তবে তা সবার নিকট হারাম ৷ অনুরূপ যদি তার 
সাথে ছোট কেউ থাকে যার উপস্থিতিতে লজ্জা হয় না বয়স কম হওয়ার 
কারণে, এরূপ বাচ্চা দ্বারা হারাম নির্জনতা ভঙ্গ হয় না। 
গ. কতক নারী ও তার অভিভাবক চিকিৎসার নামে ডাক্তারের সাক্ষাত সম্পর্কে 
শিথিলতা করেন, এটাও বড় অপরাধ ৷ এতে রয়েছে বড় অনিষ্ট যা মেনে নেওয়া 
ও যার ওপর চুপ থাকা জায়েয নেই 
শায়খ মুহাম্মাদ ইবরাহীম রহ. “‘মাজমু‘উল ফতোয়া'য়: (১০/১৩) বলেন: “যাই 
হোক পর-নারীর সাথে নির্জন সাক্ষাত শরী'আতের দৃষ্টিতে হারাম, চিকিৎসক 
ডাক্তারের জন্যও হারাম ৷ কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
tolb i Lelt 0 Vill oS 04 
“কোনো পুরুষ নারীর সাথে নির্জনে মিলিত হবে না, হলে অবশ্যই তাদের 
তৃতীয়জন হয় শয়তান” ৷* 


* আহমদ: (৩/৩৩৯) 
* আহমদ: (৩/৩৩৯) 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ( ৩১২৩০৪ ) 


অবশ্যই নারীর সাথে কারো থাকা জরুরি, হোক সে তার স্বামী কিংবা কোনো 
মাহরাম পুরুষ ৷ যদি পুরুষ না পাওয়া যায় অবশ্যই তার নিকট আত্মীয় নারী 
থাকা জরুরি । যদি উল্লিখিত কাউকে পাওয়া না যায়, এ দিকে অসুখও কঠিন 
হয় যে বিলম্ব করা সম্ভব নয়, তাহলে অবশ্যই রোগীর সাথে সেবিকা বা তার 
ন্যায় কাউকে উপস্থিত থাকা জরুরি, যেন নিষিদ্ধ নির্জনতা না হয়।” সমাপ্ত । 
অনুরূপ ডাক্তারের পক্ষে কোনো পর-নারীর সাথে সাক্ষাত করা জায়েয নেই, 
হোক পর-নারী রোগী বা তার ডাক্তারি পেশার সঙ্গী অথবা নার্স । অনুরূপ অন্ধ 
শিক্ষকের সাথে ছাত্রীর নির্জন সাক্ষাত বৈধ নয়। অনুরূপ পর-পুরুষের সাথে 
বিমানে বিমানবালার নির্জন সাক্ষাত বৈধ নয়। পশ্চিমা সভ্যতা ও কাফেরদের 
অন্ধ অনুকরণের নামে মানুষ তার ব্যাপারে শিথিলতা করছে। কারণ, দীনী 
বিধানের প্রতি তাদের ভ্রুক্ষেপ নেই । লা-হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা-বিল্লাহ ৷ 
অনুরূপ খাদেমার সাথে নির্জন সাক্ষাতও বৈধ নয়, যে তার বাড়িতে কাজ করে। 
অনুরূপ গৃহিনীর পক্ষে বৈধ নয় খাদেমের সাথে নির্জন সাক্ষাত করা। সেবক- 
সেবিকা ও খাদেম-খাদ্দামার সমস্যাটি বর্তমান যুগে বিরাট আকার ধারণ 
করেছে। কারণ, নারীরা পড়াশুনা ও ঘরের বাইরের কাজে ব্যস্ত । তাই মুমিন 
নারী ও পুরুষদের খুব সতর্ক হওয়া জরুরি । সাবধানতামূলক উপকরণ গ্রহণ 
করা, কখনো বদ অভ্যাসের সাথে জড়িত না হওয়া 


পরিসমাপ্তি: নারীর পর-পুরুষের সাথে সাক্ষাত করা হারাম। 
শাইখ আব্দুল আযীয ইবন বায রহ. বলেন: পর-পুরুষের সাথে নারীদের 
মুসাফা করা কোনো অবস্থাতেই বৈধ নয়। হোক তারা যুবতী কিংবা বুড়ো, যুবক 
কিংবা বৃদ্ধ । কারণ, এতে উভয়ের অনিষ্টের আশঙ্কা রয়েছে। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত, তিনি বলেছেন: 
GLA SLAY Sh 


IslamHouse.-" =— 


মুমিন নারীদের বিশেষ বিধান 


১৩১১২৪০ fl 


“আমি নারীদের সাথে মুসাফাহা করি না” 
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: 

CDSG NL senile 8 Le cbs ill 2 dy “de Dl bo Dl de 2 Cs lo) 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো কোনো নারীর হাত 
স্পর্শ করে নি, তিনি তাদেরকে শুধু কথার দ্বারাই বায়'আত করতেন” ৷* 
পর্দার আড়াল কিংবা পর্দা ছাড়া মুসাফাহার মাঝে কোনো পার্থক্য নেই। কারণ, 
দলীল কাউকে বাদ দেয় নি। ফিতনার সুড়ঙ্গ পথ বন্ধ করার স্বার্থে সবাইকে 
নিষেধ করাই শ্রেয়”। সমাপ্ত । 
শাইখ মুহাম্মাদ আমীন শানকিতী রহ. স্বীয় তাফসীর ‘আদ-ওয়াউল বায়ান’: 
(৬/৬০২) গ্রন্থে বলেন: জেনে রাখ যে, পুরুষের পর-নারীর সাথে মুসাফাহা করা 
বৈধ নয়। নারীর কোনো অঙ্গ পুরুষের কোনো অঙ্গকে স্পর্শ করা বৈধ নয়। 
দলীল; 
এক. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেছেন: 

GLA Sol Y Sh 
“আমি নারীদের সাথে মুসাফাহা করি না” ৷” 
আল্লাহ তা'আলা বলেন: 
be EEL DIG GEESE 
“অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ” । [সূরা আল- 
আহযাব, আয়াত: ২১] 


' তিরমিযী, হাদীস নং ১৫৯৭; নাসাঈ, হাদীস নং ৪১৮১; ইবন মাজাহ, হাদীস নং ২৮৭৪; 
আহমদ: (৬/৩৫৭) মালিক, হাদীস নং ১৮৪২ 

* সহীহ বুখারী, হাদীস নং ৪৬০৯; সহীহ মুসলিম, হাদীস নং ১৮৬৬; ইবন মাজাহ, হাদীস নং 
২৮৭৫; আহমদ: (৬/২৭০) 

১ তিরমিযী, হাদীস নং ১৫৯৭; নাসাঈ, হাদীস নং ৪১৮১; ইবন মাজাহ, হাদীস নং ২৮৭৪; 
আহমদ: (৬/৩৫৭) মালিক, হাদীস নং ১৮৪২ 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান ৩১২৫০ || _ 


অতএব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নারীদের সাথে 
মুসাফা না করাই আমাদের কর্তব্য । (পূর্বে আমরা “ইহরাম ও গায়রে ইহরাম 
কোনো অবস্থায় পুরুষের জন্য জাফরানি রঙ দ্বারা রঙিন করা কাপড় পরিধান 
করা যাবে না” আলোচনার অধীন সূরা হজে উল্লিখিত হাদীসের ব্যাখ্যা প্রদান 
করেছি এবং সূরা আহযাবের পর্দা সংক্রান্ত আয়াতের ব্যাখ্যায়ও বিস্তারিত 
আলোচনা করেছি।') বায়'আতের সময় নারীদের সাথে মুসাফাহা না করা 
স্পষ্টভাবে প্রমাণ করে যে, পুরুষ কখনো নারীর সাথে মুসাফাহা করবে না। 
পুরুষের শরীরের কোনো অংশ নারীর শরীরকে স্পর্শ করবে না । মুসাফাহা 
অপেক্ষাকৃত হালকা স্পর্শ। বায়‘আতের মুহূর্তেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে মুসাফাহা করেন নি, এটিই প্রমাণ করে যে, 
তাদের সাথে মুসাফাহা করা বৈধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
অবাধ্য হওয়ার সুযোগ নেই, তিনি স্বীয় কথা, কাজ ও সমর্থন দ্বারা উম্মতকে 
করণীয় বাতলে দিয়েছেন। 

দুই. আমরা পূর্বে বলেছি যে, নারী পুরোটাই সতর, তাই পর্দা করা তার জন্য 
জরুরি । ফিতনার আশঙ্কায় চোখ অবনত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। 
এতে সন্দেহ নেই যে, শরীরের সাথে শরীরের স্পর্শ প্রবৃত্তিকে জাগিয়ে তোলে, 
যা চোখের দৃষ্টির চেয়েও অধিক ক্ষতিকর ৷ এ বিষয়গুলো কম-বেশি সবাই 
জানে। 

তিন. তাকওয়ার অনুপস্থিতি, আমানতদারী না থাকা ও সন্দেহপূর্ণ স্থান পরিহার 
না করার দরুন পর-নারীর শরীরের স্পর্শই এক প্রকার ভোগ। আমাদের কানে 
একাধিকবার এসেছে যে, কতক পুরুষ স্বীয় স্ত্রীর বোনের মুখের উপর মুখ 
রেখে চুমু খায়, যা তাদের নিকট সালামের চুমু হিসেবে খ্যাত । তারা বলে: 
সালাম করেছে অর্থাৎ চুমু খেয়েছে। সত্যি কথা, যাতে কোনো সন্দেহ নেই, 


1 অৰ্থাৎ শাইখ শানকীতী রহ. তার তাফসীরে তা আলোচনা করেছেন। এ কিতাবে নয়। 


IslamHouse com 


_ যুমিন নারীদের বিশেষ বিধন ক JL 


সকল প্রকার ফিতনা, সন্দেহ ও তার উপকরণের পথ বন্ধ করা জরুরি, যার 
অন্যতম হচ্ছে নারীর শরীরের কোনো অংশকে পুরুষের স্পর্শ করা ৷ হারামের 
পথ বন্ধ করা ওয়াজিব...”। সমাপ্ত । 


A 


সবশেষ: 

হে মুমিন পুরুষ ও মুমিন নারী, তোমাদেরকে আল্লাহর উপদেশ স্মরণ করিয়ে 
দিচ্ছি, তিনি বলেন: 

Lo ESSE 5 YS Es ALS op Gs s 2s GFDL BY 


HES GAS NG Ls GELS Sap bs GEES SPD Bs © Ses 
Set FSA LSE St VG Set BF barks Sts Ce EGY) 
3 SEE SI SOLS 3 Sl ls Sel 5 Se Se 0 1 
fl as fag 2 SY 5 FE Soll, EAT SEES El 
HIG Seis or ik Ul Bal Fr VL 536 bls 

[Yr dl {OSL LD SL BF 
“(হে নবী আপনি) মুমিন পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে 
সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। এটিই তাদের জন্য 
অধিক পবিত্ৰ । নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আর 
মুমিন নারীদেরকে বলে দিন, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং 
তাদের লজ্জাস্থানের হিফাযত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া 
তাদের সোন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে 
বক্ষদেশকে আবৃত করে রাখে । আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, 
নিজদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন 
নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনা মুক্ত পুরুষ 
অথবা নারীদের গোপান অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজদের 


IslamHouse com 


মুমিন নারীদের বিশেষ বিধান 9১২৭০ IL 


সোন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজদের গোপন সোন্দর্য প্রকাশ 
করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই 
আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার” । [সূরা আন- 
নূর, আয়াত: ৩০-৩১] 


IslamHouse com 


CEN ADA Key AA LVORENE 
IslamHouse .con 


